Written according to the approved revised new Syllabus of the West 
Bengal Board of Secondary Education, this book is meant 
to be a text book for Class X of all Secondary Schools 
in West Bengal and Tripura 
পা. [ Vide letter No. 10016/G. Dated 18. ?. 79. ] 


Le মাধ্যমিক জ্যামিতি 


[ জ্যামিতি, পরিমিতি ও ত্রিকোণমিতি ] 
(দশম শ্রেণী) 


লী 
OF চ0004710 
৫ 374৮1 টা 


ডু { 5১০৮০ Extension 
পু 

্ 5৪17৬ 5. 
২. i দা 


০1007) 9 


লু 
লী 


ডক্টর মৃদুল সেন রি 
গণিত বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয় । 
ও 
। কুষ্ণপদ গাল্গুলী, এমএস-সি, বি. এড. 


প্রধান শিক্ষক, মধ্যমগ্রাম উচ্চবিদ্যালয় ; 
ভূতপূৰ্ব গণিত শিক্ষক, দমদম মতিলাল বিদ্যায়তন। 


নিউ বুক এজেন্সী 


১৮/বি, শ্যামাচরণ দে গ্রীট 
| কলিকাতা-৭০০০১২ 


প্রকাশকঃ 

শ্ীহ্মচন্্র বিশ্বাস 

১৮/বি, শ্তামাচরণ দে গ্রীট 
কলিকাতা-৭০০০১২ 


প্রথম মুদ্রণ £ ডিসেম্বর, ১৯৭৪ 

দ্বিতয় মুদ্রণ £ ডিসেম্বর, ১৯৭৫ 

পরিশোধিত ও পরিমার্জিত সংস্করণ 
জানুয়ারী, ১৯৭৬ 


মূল্য £ পাচ টাকা সত্তর পয়সা মাত্র । 


মুড্রীকর ৪ 
শ্রীতুলসীচরণ বন্পী 
ন্যাশনাল প্রিন্টিং ওয়ার্কস 
৩৩/ডি, মদন মিত্র লেন 
কলিকাতা-৭০০০০৬ 


SYLLABUS IN GEOMETRY (30 marks ) 
CLASS X 
( Revised ) 


1. Revision of previous work. 


2. To prove: 

(a) There is one circle and only one which passes through three 
given points notin a straight line. 

(b) A straight line drawn from the centre of a circle to bisect a 


chord which isnota diameter is at right angles to the chord and 


conversely. 

(c) The angle which an arc of a circle subtends at the centre is 
double that which it subtends at any point on the remaining part 
of circumference. ৰ 

(d) Anglesin the same segment of a circle are congruent and 
if the line segment joining two points subtends congruent angles at 
two other points on same side of it, the four points lie on a circle. 

(e) The angleina semicircle is a right angle. 

(f) The opposite angles of any quadrilateral inscribed in a circle 
are supplementary and the converse. 

09) (i) The tangent at any point of a circle and its radius through 

the point are perpendicular to one another. ন 
(ii) The segment of two tangents of a circle from external 
point to the points of contact are congruent and they 
subtend congruent angles at the centre. 
(iii) If two circles touch, the point of contact lies on the 
straight line through the centres. 
3. Simple idea of similarity transformations through activity—their 
properties. 
4. To prove: 
() Ifa straight line is drawn parallel to one side of a triangle, 
the other two sides are divided proportionally and the converse. 
(ii) If two triangles are equiangular, their corresponding sides 
are proportional and the converse. 


157 


(iii) Ifa perpendicular is drawn from the vertex of the righl 
angle of a right angled triangle to the hypotenuse, the triangles on each 
side of the perpendicular are similar to the whole triangle and to 
one another. 

(iv) Pythagoras’ theorem and its converse. 

5. Constructions : 
(i) To draw a circle about a triangle. 
(ii) To draw acircleina triangle. 
(iii) To draw mean Proportional. 


MENSURATION (10 marks ) 
1. Revision of previous Work. 
2. Surface and volume of Rect 


টি angular Parallelopiped, Cylinder 


ratios of an acute angle: 
i angles— 0°, 30°, 45°, 50°, 90° 
» Cot 0° to be excluded )- 


সূচীপত্র 


জ্যামিতি 
উপক্রমনিকা °° মা i— xiv 
প্রথম অধ্যায় ঃ পূর্বপাঠের পুনরালোচন! 6০2 ৩৩০ 1 
দ্বিতীয় অধ্যায় £ বৃত্ত সহন্ধীয় উপপাদ্য +" 24 
তৃতীয় অধ্যায় £ স্পর্শক এবং পারিনি +e 44 
চতুর্থ অধ্যায়ঃ সাদৃশ্য রূপান্তর ও অনুপাত "" at 57 
পঞ্চম অধ্যায় ? গীথাগোরাসের উপপাদ্য ** 5৩ 78 
পরিমিতি 
পূর্বপাঠের পুনরালোচনা og ৬ ৪6 
সমকোণী চৌপল ee তত 95 
চোঙ eee eee 103 
গোলক ১93 5 106 
ত্ৰিকোণমিতি 
ত্ৰিকোণমিতিক কোণ ee 2 115 
সুক্মকোণের ত্ৰিকোণমিতিক অনুপাত *** 2০০ 181 
উচ্চতা ও দূরত্ব ০০০ ৬০ 158 


পরিশিষ্ট oe ০০ শেষাংশে 


সী 
সপ 


(জেরি, 
জ্যামিতি FAS 197 


1 2 { Deptt. of Extension 
উপক্রমণিকা 6 
১4717 
নব প্রকাশিত পাঠ্যস্থচীর গণিত বিষয়ক আলোচনার ক্ষেত্র টা র ১s 
সঙ্গে পরিচিত হওয়ার বিশেষ প্রয়োজন আছে। ‘সেট্‌’ বলিতে কি বুঝায় তাহা! একটি 
উদ্দাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হইল 
তোমাদের বিদ্যালয়ের ছাত্রগণ একটি সেট্‌ ; এবং বিদ্ধালয়ের প্রতিটি ছাত্রই এ 
সেট-এর সাস্ত। সেটের সদস্তকে উহার পদ (7719059০%) বলা হয়। আবার 
তোমাদের শ্রেণীও একটি সেট গঠন করিরাছে। তোমাদের শ্রেণীর প্রত্যেক ছাত্রই এই 
সেট্টির পদ । এখন উক্ত সেট দুইটির মধ্যে শেষোক্ত সেট্টির প্রত্যেক পদই প্রথম 
সেট্টির পদ | এমত অবস্থায় শেষোক্ত সেট্টিকে প্রথম সেট্টির সাবসেট্‌ (/5ubse ) 
বল! হইবে। 
সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলিকে লইয়া একটি সেট গঠন করিলে 1, 2,8, 4, 
5,-*-প্রভৃতি সংখ্যার প্রত্যেকেই এ সেটের পদ্ব হইবে। আবার সকল অখণ্ড ধনাত্মক 
'বিজোড় সংখ্যাগুলি হইতে যে সেট্‌ পাওয়া যায় তাহার পদগুলি যথাক্রমে 1, 8, 6, 
প্পষ্টতঃই দ্বিতীয় সেট্টি প্রথম নেট্‌টির সাবসেট্‌। 
বিশেষতঃ কোন বিষয়ের আলোচনার সময় যদি এ বিষয় সংক্রান্ত নৃতন কোন শব্দ 
{ 9৮% ) ব্যবহার করিতে হয়, তবে জ্ঞাত শের সাহায্যে উহার সংজ্ঞা আরোপ করিয়া 
লইয়া শব্দটিকে গ্রহণ করা হয়। কিন্তু এই পদ্ধতি সৰ্বদ্না কার্যকরী নাও হইতে পারে। 
কারণ সর্বপ্রথম সংজ্ঞাটির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই জন্যে জ্যামিতিতে 
ব্যবহৃত শব্দের সংজ্ঞা আরোপ করার পূর্বে জ্যামিতি বিষয়ক কতকগুলি, শব্দ সম্পর্কে 
করিত ধারণাকে স্বীকার করিয়া লওয়া হইয়াছে। প্রকুতপক্ষে ঘনবন্ত সম্পর্কিত 
আলোচনায় বিন্দু, সরলরেখ| এবং তল সনে যে ধারণা পোষণ করা! হইয়াছে তাহার 
উপর ভিত্তি করিয়াই এক্ষেত্রে ড্যামিতিক শব্দের সংজ্ঞা এবং জ্যামিতি বিষয়ক 
আলোচন! কর! হইবে। বিন্দু, সরলরেখা এবং তলের পারদ্পরিক সম্পর্ক সম্বন্ধে বল 
যায় যে, সরলরেখা এবং তল , উভয়েই বিন্দুর সেট (99৮০1 points ) এবং অরলরেখা, 
' তলের সাবসেট | জ্যামিতিতে বিভিন্ন আকারের যে ভিন্ন ভিন্ন চিত্রগুলি লওয়া হয় 
তাহাদের মধ্যে সাদৃশ্য এই যে উহারা প্রত্যেকেই বিন্দুর দ্বারা গঠিত। অর্থাৎ 
জ্যামিতিক চিত্ৰকে ( Geometric 86৭০) বিন্দুর সেট্‌ বলা যাইতে পারে এই 
} ুন্তকে ড্যামিতি-বিষয়ক আলোচন! নিম্নলিখিত স্বীকার্ধ ও সংজ্ঞাগুলির দ্বারা নিয়দ্িত 
হুইয়াছে। 
২ উপক্রম (১০ষ জ্যামিতি) 


(5) 
1. স্বীকাৰ্ব ? প্রত্যেক দুইটি বিন্দুর জন্যে কেবলমাত্র একটি সরলরেখা পাওয়া 
যাইবে যাহা উভয় বিন্দুকে ধারণ করে, এবং প্রত্যেক সরলরেখা কমপক্ষে দুইটি ভিন্ন 


বিন্দুকে ধারণ করে। 


এ” ৯ 
A + B 


মনেকর, A ও ৪ দুইটি বিন্দু। তাহা হইলে ই বা ৪) নরলরেখা বলিতে আমর! 
উপরের চিত্রটিকে বুঝিয়| থাকি | ? 

2. স্বীকার্য ৫ দুইটি ভিন্ন বিন্দুর সাপেক্ষে কেবলমাত্র একটি ধনাত্মক বাস্তব 
সংখ্য! পাওয়া যাইবে। 

স্বীকার্ধটি হইতে বল! যায় বে, দুইটি বিন্দুর সাপেক্ষে যে সংখ্যাটি পাওয়া যাইবে 
তাহাই এ বিন্দুদয়ের মধ্যবতী দূরত্ব। মনে কর, A এবং ৪ দুইটি বিন্দু। তবে & ও 9 
বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে A বলা হইবে। ষদি A এবং ৪ একই বিন্দু হয়, তবে £৪-০ 
ধরা হইবে । ম্বীকার্য অঙ্গসারে £৪৯৪/, 

A, /, B তিনটি ভিন্ন বিন্দু, ষদি একই সরলরেখার বিন্দু হয় এবং যদি 
AM-+MB=AB হয়, তবে 1/-বিনুকে & ও ৪ বিন্দুর মধ্যবর্তী বিন্দু বলা হইবে ৷ 
[এ বিদ্দুকে A এবং 8-এর মধ্যবর্তী বিন্দু বুঝাইতে A-M-B সংক্কেত ব্যবহার বরা হয়। 

রেখীংশ ( 5৪৪০6 ) 2, A এবং ৪ দুইটি নির্দিষ্ট বিন্দু হইলে ভর 

| এর মধ্যবর্তী বিন্ুগুলির সংগ্রহ (56% )-কে নন বা নল রেখাংশ বলা হয়। 


844834৮০১৬৮, ভর তা 
৪ 
মনে রাধিবে যে 8 এবং 49 জমার্থে ব্যবহৃত হয় না, ষ্ঠ একটি 
জ্যামিতিক চিত্র। অপরপক্ষে £7-এর দ্বারা & এবং B বিন্দুদ্বয়ের 
মধ্যবত। দুরত্বের পরিমাপকে বুঝায় । অর্থাৎ /.৪-একটি ধনাত্মক বাস্তব 
সংখ্যা মাত্র। 
7 হিঃ ছইটি রেখাংশ। যদি 'A৪=0D হয়, তবে বলা: ' 
থে, AB এবং 66 পরস্পর সর্বসম। এই বিবৃতিকে সংক্ষেপে মদ = 55 
(লেখা হয়। 
রশ্মি (89৮): A ও 8 দুইটি ভিন্ন বিন্দু। এখন হ5 এবং সেই সকল বিন্য 
০ যাহারা (৪৪+-৪০)-০ শর্তটিকে' সিদ্ধ করে তাহাদের সমন্বয়ে উৎপন্ন জ্যামিতিক 


(ii) 
৩ 
চিত্রটিকে ॥ প্রান্তবিন্দু বিশিষ্ট ৪ বিন্দুগামী রশ্মি বলা হয়। এবং ইহাকে. £8 এই 


১ > 


A B 
সাঙ্কেতিক চিহ্নের সাহায্যে লেখা হয়। 4১৪, ০ তিনটি ভিন্ন বিন্দু। যদি ০--৪ 


সর শাল্লা 
G A B 


= > 
হয়, তবে AB এবং A€-কে বিপরীত রশ্মি বলা হয়। বিপরীত রশ্মির চিত্র হইতে 
> > 
ইহা বলা যায় যে A৪ এবং A€-এর সমন্বয়ে একটি সরলরেখা গঠিত হইয়াছে । 
ই 
সরলরেখা, রশ্মি ও রেখাংশের পারস্পরিক সম্বন্ধ ঃ (0) মচ, A৪-এর 
> <-> 
একটি অংশ এবং (3) AB, /২৪-এর একটি অংশ। 
i 
মনেকর, P একটি বিন্দু । এখন 6 বিন্দুটি AB-এর উপর অবস্থিত অথবা 
> he! > 
AB,  বিন্দুগামী একথা তখনই বলা হইবে ষদি মচ রেখাংশ, &AB-এর অংশ হয়। 
-৯ —> > 
আবার বিপরীত রশ্মি ৪. এবং ৪%-এর সমন্বয়ে A৪ গঠিত হয়। এখন ৮ বিন্দুটি 
> —> > 
যদি A৪-এর উপর অথবা ৪৮-এর উপর অবস্থিত হয় তখন 2 বিন্দুকে &৪-এর উপর 


রি <> 
অবস্থিত অথব| AB, 2 বিন্দুগামী একথা বলা হইবে। 


<> 
অতএব AB, P (A ও B হইতে ভিন্ন) বিন্দুগামী হইবে যদি A-P-চB বা 
A-B-P বা P-A-B হয়; বিপরীতক্রমে A-P-B বা A-৪-চ বা 


১ টি —> 
P-A-B-এর যে-কোন একটি সত্য হইলে AB, 2 বিন্দুগামী হইবে। যদি AB, 
—> ৯ 
P এবং ০, বিন্দুগামী হয় তবে বলা হইবে যে তু, AB (বা AB )-এর উপর অবস্থিত। 


pd শি 
3. স্বীকার্ধ ?' ধর একটি বাস্তব রাশি। তাহা হইলে /৪-এর উপর এরূপ 
একটিমাত্র বিন্দু £ সর্বদাই অবস্থান করিবে যাহাতে চু রেখাংশের দৈর্ঘ্য ৫ হইবে ॥ 


(iv ) ঃ 


” শি 

মনে কর, AB একটি রশ্মি এবং চত একটি রেখাংশ।: অতএব £০. একটি বাশুব 
শট 

রাশি। অতএব AB রশ্মির উপর এরূপ একটি বিন্দু ০ পাওয়া যাইবে যাহাতে 


J ঠ > 
£০-৯০ হয়। অতএব দেখা যাইতেছে যে, £৪ হইতে এরূপ একটি রেখাংশ নত 
নির্ণয় কর! সম্ভব যাহাতে নত চু হয়। এক্ষেত্রে বলা হইবে যে, তু রেখাংশের 


দর্বসম করিয়া 45 (বা ৪9). হইতে মত, রেখাংশকে ছেদ করা হইল বা কাটিয়া 

লওয়া হইল। রি 
রেখাংশের মধ্যবিন্দু ঃ মনে কর, ॥ বিন্দু A ও 9 বিন্দুর মধ্যবর্তী এক্ধপ একটি 

বিন্দু যে 14148 ; তবে |খ-বিন্দুটিকে রেখাংশ ন৪-এর মধ্যবিন্দু বল! হইবে । 
‘প্রত্যেক রেখাংশের কেবলমাত্র একটি মধ্যবিন্দু আছে” _ধর, নত একটি 


রেখাংশ | অতএব A৪=%। এখানে = একটি বাস্তব রাশি। অতএব গর একটি 
বাস্তব রাশি। অতএব, ন্ত-এর উপর এরূপ একটিমাত্র বিন্দু ৪ পাওয়া যাইবে যাহাতে 
AP =) হয়। অতএব ন6-এর একটি মাত্র মধ্যবিনু আছে। 


উপরের সিদ্ধান্তটি হইতে অতি সহজে প্রমাণ করা যায় যে, ল-এর উপর অসংখ্য 
বিন্দু অবস্থান করে। 
সমরেখ (০০৷i॥০০৮) £ একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগ্ুলিকে সমরেখ 


<> 
' বলে। যদি ০ বিন্দু A৪  সরলরেখার উপরিস্থিত বিন্দু না হয়, তবে 'A, ৪, ০ বিন্দু 
তিনটিকে সমরেখ নয় বল! হইবে। 


4. স্বীকার্ধঃ (0) প্রত্যেক তলে কমপক্ষে এরূপ তিনটি বিন্দু পাওয়া যাইবে 
যাহারা সমরেখ নয়। (1) যদি কোন তলে একটি সরলরেখা থাকে, তবে ও তলের 
যে সকল বিন্দু এ সরলরেখার,উপর অবস্থিত নয় তাহারা এরূপ দুইটি বিন্দু-সংগ্রহ গঠন 
করিবেযে উহার একটি সংগ্রহের যে-কোন বিন্দু ৮ এবং অপর সংগ্রহটির যে-কোন 
বিন্দু ও হইলে চত রেখাংশ উক্ত সরলরেখাটিকে ছেদ করিবে। 
কোন সরলরেখ! কোন তলে অবস্থিত হইলে উপরিউক্ত যে-দুইটি বিন্দুসগ্রহ পাওয়া 
যাইবে তাহারা প্রত্যেকেই একটি অর্ধতল (7751 Pl॥৷৪ ) গঠন করে। .সরল- 
রেখাটিকে এ: অর্ধতল দুইটির প্রান্ত বলে। যদি 14 এবং 1 বিদ্যা উহার 


(৮) 

যে-কোন: একটি অর্ধতলে অবস্থিত হয়, তবে ॥ এবং 4 বিন্দুকে অরূলরেখাটির 
একই পার্খস্থ বিন্দু বলা হইবে। কিন্তু ৷ বিন্দু এ অর্ধতল দুইটির যে-কোন 
একটি অতলে এবং 1২ বিন্দু অপর অর্ধতলে অবস্থিত হইলে বলা হইবে যে 1 এবং 
বিন্দু দুইটি সরলরেখাটির বিপরীত পার্শ্মে অবস্থিত। 

'কোঁণ। 4219) £ একই প্ৰান্তবিন্দু যুক্ত দুইটি রশ্মি য়ে-চিত্র গঠন করে তাহাকে 
কোণ (4286) বলে। যদি রশ্মি দুইটি বিপরীত রশ্মি হয়, তবে কোণ্টিকে সরল 
কোণ (8:83৫5. 55819) বলা হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু (51399) 


এবং উহাদের সাধারণ প্রান্তবিন্দুকে কোণের শীর্ষবিল্দু ( V০ ) বলে। 


> > 
পার্খের চিত্রে A৪ এবং £০ 


রশ্মিদ্য় /8BAC বা, CAB গঠন 
—৯> 


করিয়াছে। HE এবং AC উক্ত 
কোণের বাহু এবং /*-বিন্দু কোণটির 
শীধবিন্দু। ও £ 
কোণ-বিষয়ক ,আলোচনার ক্ষেত্রে কেবলমাত্র ‘কোণ’ বলিতে আমর! সরল কোণ 
নয় এরূপ কোণকে বুঝিব। প্রতোক কোণই উহার ধারক তলটিকে তিনটি বিন্বুসংগ্রহে 
(505 ০ Points ) বিভক্ত করে। এই বিন্দুমংএ্রহ তিনটির মধ্যে কোণ নিজেই 
একটি বিন্দুসংগ্রহ গঠন করে। ইহ! ছাড়া কোণের অন্তঃস্থ এবং বহিঃস্থ বিন্দুগুলি 
যথাক্রমে দুইটি বিন্দুসংগ্রহ গঠন করে। : এখন প্রশ্ন হইল যে, কোণের অন্তঃস্থ 
. এবং বহিঃস্থ বিন্দু বলিতে আমরা কি. { 
বুঝি 


মনে কর, £4৪০-এর ধারক 


তলে একটি নির্দিষ্ট বিন্দু যাহা 2৪ 


4 
এবং /০-এর উপর অবস্থিত নয়। A 7০ 
এখন ৮ বি্ুকে £৪4০-এর অস্তঃস্থ বিন্দু বলা হইবে যদি () ৮ এবং ৪ বিন্দুছয় 


<-> বি 
A সরলরেখার একই পার্শ্বে, এবং (1) ৮ ও ৪ বিন্দুদ্ধয়,A৫ সরলরেখার একই পার্শ্বে 
অবস্থিত হয়। ইহা ভিন্ন অন্যান্য যে সকল বিন্দু 4৪/০-এর উপরিস্থিত নয় কিংবা 
.. ৪৪০-এর অন্তঃস্থ বিন্দু নয় তাহাদের 48%০-এর বহিঃস্থ বিন্দু বলে। 
4 


(vi) স্‌ 
মনে রাখিবে যে, কোণের বাহুছরের কোনটিই রেখাংশ নয়, উহার প্রত্যেকেই 
রশ্মি। উপরে কোণের যে-সংস্ঞা দেওয়া হইয়াছে তাহাতে /BAC এবং 4 CAB- 
মধ্যে কোন পার্থক্য নির্দেশ করা হয় নাই। কিন্ত ব্রিকোণমিতির ক্ষেত্রে ৪৯০ এবং 


Ee 
CAB একই কোণ নহে। যদি 4৪৯০. এবং /০AB-এর ক্ষেত্রে £৪-কে 
প্রারম্ভিক বাহু (75191 9169) ধরা হয়, তবে উক্ত কোণঘয ভিন্ন কোণ হইবে। 
ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ে এবিষয়ে বিশেষ আলোচনা করা হইবে। 


+ কোণের পরিমাপ £ 


5. স্বীকার্ 8 প্রত্যেক কোণের পরিপ্রেক্ষিতে ০ হইতে 180-এর মধ্যে একটি 
বাস্তব রাশি আছে। উক্ত বাস্তব রাশিটিকে কোণটির ডিগ্রী এককের পরিমাপ বলিয়া 
ধর! হয়। 

.. শ্বীকার্ধ অনুসারে, 4৪৪০ কোণ-এর সাপেক্ষে একটি বাস্তব রাশি পাওয়া যাইবে । 
ইহাকে 4৪৯০ এর পরিমাপ বলিয়া ধরা হয়। যদি 4৪8০-এর পরিমাপ 
% হয় তবে বক্তব্যটিকে 4৪8০-এর পরিমাপ-%০ বা %, / BAC = +" লেখা হইবে । 
এক্ষেত্রে £8/০-কে ৪” (% ডিগ্রী ) কোণও বলা হয়। 

6. ম্বীকার্য ? যদি ৮ বিন্দু 4৪৯০এর অস্তঃস্থ বিন্দু হয় তৰে ৪%০-এর 
পরিমাপ = £৪AP-এর পরিমাপ + 

£PAC-এর পরিমাপ । 

স্বীকার্ঘটি হইতে বল৷ যায় যে, 
£CAP-এর পরিমাপ= 4০%৪-এর 
পরিমাপ - 4৮%৪-এর পরিমাপ | 


A 


() যদি দুইটি কোণের পরিম পের সমষ্টি 180° হয় তবে এ কোণ দুইটিকে 
জন্পুরক কোণ ( Supplemen- 


tary angle ) বলে | 


ধৰ D প্‌ 
শি ৯ 
(i) যদি AB এবং AC দুইটি EAC 


-৯ C A B 
বিপরীত রশ্মি এবং AD অপর , - 
একটি রশ্মি হয়, তবে বলা হইবে যে 84D এবং £০/০ বরৈখিক যুগল ( Linear 
চ%1চ ) গঠন করিয়াছে। ] 


( vii ) 

7, স্বীকার্ধ £ যদি দুইটি কোণ রৈখিক যুগল গঠন করে, তবে উহার! সম্পূরক 
‘কোণ হইবে। 

(1) দুইটি কোণের পরিমাপ একই হইলে উহাদের সর্বসম কোণ ( Gongruent 
9019 ) বলে। 

মনে কর, £/৪০-এর পরিমাপ 4557-এর পরিমাপ ; 

অতএব 48৪০ এবং 405? পরস্পর সর্বলম | অর্থাৎ 

/88০ = 40656. 

(৮) যদি রৈখিক যুগলের কোণছয় সর্বসম হয়, তবে উহাদের প্রত্যেকটিকে 
সমকোণ (8187 ৭০৪০) বলে। রৈথিক যুগলের চিত্রে যদি /BAD = 4০৯০ 
হয়, তবে উপরের স্বীকার্ষটি হইতে বলা যায় থে সমকোণের পরিমাপ 9০ 
হইবে। y ড় 

যে-কোণের পরিমাপ 90° অপেক্ষা কম তাহাকে সুন্মমকোণ ( Acute angle ) 
বলে। কোন কোণের পরিমাপ 90° অপেক্ষ। 
বেশি হইলে কোণটিকে স্থুলকোঁণ ( Obtuse 
80819) বলে। 

যদি দুইটি কোণের পরিমাপের সমষ্টি 
90° হয় তবে ওঁ কোণ দুইটিকে পূর্বককোণ 
( Complementary 81৪) বলে ।- যদি 
"দুইটি রশ্মির সমন্বয়ে উৎপন্ন একোণটি সমকোণ 
হয়, তবে রশ্মিদ্ধয়ের একটিকে অপরটির 
উপর জান্ব ( 69992919018: ) বলা হয়। 


ঠি +? —> > 
যদি AB এবং AC লঙ্ঘ হয়, তবে উহাদের সংক্ষেপে A৪ 1 &A0 লেখা হয়। 
৯ শা ৯ শা 
যদি /9/০ সমকোণ হয় তবে AB LAC, 5০488 বাত ABL AG. 
fh <—> > বি বি —> 
বা, ACL AB বাঃ AB L AC বা, AC LAB বা, AB L AC 
শি > <> ৯ ৯ —> 


বা, 5৪ 1 AG বা, 598 478০ AERC TAB 


বা, 8৪. | নতিএর ষে কোনটিকে লেখা যাইতে পারে। 


€ 7) ) ব 

কোন রেখাংশের মধ্যবিন্দুগামী সরলরেখ| যদি এ বিন্দুতে রেখাংশটির উপর লক্ব- 
হয় তবে সরলরেখাটিকে রেখাংশটির লন্ব 
সমদ্বিখণ্ডক বলা হয়। পাৰ্শ্বের চিত্রে 5 


রি / <> হি 
রেখাংশের মধ্যবিন্দু ২ এবং £০, 2' বিন্দুতে 
5-এর উপরলমঙ্ব। অর্থাৎ ££1২৪-এর 


<> v 
পারমাপ= 90°. ' অতএব PQ, মচ-এর ॥লম্ব 


সমদ্বিখণ্ডক | 


(॥) দুইটি কোণকে বিপ্রতীপ কোণ বলা হইবে যদি উহাদের বাহগুলি, 
বিপরীত রশ্মির দুইটি যুগল গঠন করে।, পার্্বের চিত্রে £ DAB এবং ৫০৭৪ 


১2২ 
বিপ্রতীপ কোপ। এখানে AD এবং 
২ 


৮ <> সি 
AE এর সমন্বয়ে 25 সরলরেখা এবং AC 
৯১৩ ৯ 
ও £৪-এর সমন্বয়ে ৪০ সরলরেখা গঠিত 


হইয়াছে। A বিন্দু উক্ত রেখাছয়ের 


ছেবিন্দু। অতএব বলা যায় যে, দুইটি ভিন্ন রেখা উহাদের ছেদদবিন্দুতে বিপ্রতীপ, 
কোণ গঠন করে। 


৪. স্বীকার্য ? রশ্মি &৪ একটি অর্ধতলের প্রান্তরেখার উপর অবস্থিত হইলে. 
0 হইতে 180 এর মধ্যবর্তাঁ প্রত্যেক সংখ্যা ৪-এর সাপেক্ষে কেবলমাত্র একটি করিয়া: 


—> 
রশ্মি AP পাওয়া যাইবে যাহাতে /P॥B-এর পরিমাপ % হইবে। 
মনে কর, 40956 একটি নির্দিষ্ট কোণ যাহার পরিমাপ £ (0৮180 )। 


—> 
এখন AB রশ্মির বিন্দুতে / 06চ-এর সর্বসম করিয়া একটি কোণ অঙ্কন করিতে 
হইবে। উপরের স্বীকার্য অনুসারে &৪ রশ্মি যে অর্ধতলের প্রান্তরেখায় অবস্থিত সেই 


শি 
অর্ধতলে এরূপ একটি. AP অবশ্যই পাওয়া যাইবে যাহার ক্ষেত্রে 


রর /PAB-এর পরিমাপ 
| 
2 


(ix) 
এক্ষেত্রে /D6চ-এর পরিমাপ = £4 2&A৪-এর পরিমাপ== 
. /DEF = /PAB.. 
কোণের, সমদ্বিখণ্ডক £ ষদি 2 বিন্দু £8A0-এর অস্ত বিন্দু এবং: 


৯ - > 
ZBAD 2 4980 হয, তবে AD, £8৯০কে সম্দ্বিখণ্ডিত করে এবং AD-কে' 


/৪/১০-এর সমদ্বিখগুক বল! হয়। সহজেই দেখান যায় যে, প্রত্যেক কোণের 
কেবলমাত্র একটি সমদ্বিখগ্ুক আঁছে। 

ত্রিভুজ সম্বন্ধীয় আলোচনার পূর্বে রেখাংশ এবং কোণের অর্বসম বিষয়ক: কয়েকটি: 
কথা জানা প্রয়োজন। 

যেমন (}) মনে কর, মু এবং 65 রেখাংশ দুইটির দৈর্ঘ্য সমান। তাহা হইলে. 
নত ২২ তিচ-এর দ্বারা আমরা নল এবং 65 রেখাংশ দুইটিকে সর্বসম বুঝিয়। থাকি। 
অর্থাৎ এক্ষেত্রে জ্যামিতিক চিত্র দুইটিকে পরস্পর সর্বসম বুঝাইতে ‘= চিহ্ন ব্যবহার 
করা হুইয়াছে। কিন্ত এবং উন্ন-এর দারা একই জ্যামিতিক চিত্ৰকে বুঝায়। 
এইজন্যে মু = ভন-এর পরিবর্তে, মত = চন লেখা যাইতে পারে। কিন্ত নত ও তচ 
একই রেখাংশ ন! হইলে ম5- 65 কথাটি অর্থহীন হইবে । 

(9), আবার £৪/০ এবং 455₹-এর পরিমাপ সমান হইলে কোণ দুইটিকে 
সর্বসম কোণ বল! হয়। এখন £4৪/০ এবং £০%9-এর পরিমাপ সমান এবং উহারা 
একই কোণৰে স্থচিত করে। এরূপ কোণের ক্ষেত্রে /9/০ = 4০8৪-এর পরিবর্তে 
/BAC= £LCAB লেখা যাইতে পারে । কিন্ত BAC এবং £DEF একই কোণ 
না হইলে /৪০- 405 কথাটি অর্থহীন হইবে। 

ত্রিভুজ (1::5049) 5 যদি X, Y ও 2 বিন্দু তিনটি সমরেখ ন! হয় 
তবে সত, YZ এবং ইস রেখাংশের সমন্বয়কে ( union of the segments ) ত্ৰিভুজ 
বলে। প্রত্যেকটি রেখাংশকে উহার বাহু এবং ৯, + ও Zকে উহার শীৰ্ষবিন্দু বল! 
হয়। XY2-এর প্রত্যেক রেখাংশ যুগল উহার প্রত্যেকটি শীর্ঘবিন্যুতে একটি করিয়া 
কোণ গঠন করে। এক্ষেত্রে ত্রিভুজটির কোণগুলি যথাক্রমে 4৮, £Y ও £2 
এই কোণগুলিকে ত্রিভুজের অন্তঃস্থ কোণ বলা হয়। 

মনে কর, 4৪০ একটি ত্রিভুজ |" এখন 4800-কে উক্ত ত্রিতুজটির বহিঃস্থ কোণ 
বল! হইবে যদি ০ বিন্দু & এবং 2 বিন্দু দুইটির মধ্যবতা বিন্দু হয়। 

প্রত্যেক কোণের প্যায় ত্রিভুজও উহার ধারক তলকে' তিনটি বিন্দুসংগএরহে বিভক্ত 
করে। উহার! যথাক্রমে ত্রিভুজ, ত্রিভুজের অন্তঃস্থ তল এবং ত্রিভুজের বহিঃস্থ তল 1" 


থ 


(4 
নবাহুগুলির উপরিস্থিত বিন্দুগুলি দ্বারা গঠিত বিন্দুসংগ্রহটি ত্রিভূজটিকে স্থচিত করে। 
“কোন বিন্দু ত্রিভুজটির প্রত্যেকটি কোণের অস্তঃস্থ বিন্দু হইলে উহাকে ত্রিভুজের অস্তঃস্থ 


X 
B 


5 > A 5 D 


বিন্দু বলা হয়। ত্রিভুজটির অন্তঃস্থ সকল বিন্দুগুলিকে লইয়া যে বিন্দুসংগ্রহটি গঠিত 
হয় তাহাকে ত্রিভুজটির অন্তঃস্থ. তল বলে। ত্রিভুজের বহিঃস্থ তল বলিতে ত্রিভুজটির 
ধারক তলের এমন সকল বিন্দুগুলির সংগুহকে বুঝাইবে যাহারা ত্রিভুজ এবং ত্রিভুজের 
অস্তঃস্থ তলের উপর অবস্থিত নয়। 
বিষমবাছ ত্ৰিভুজ (5০০০ ৮1৪061০ ) :' ত্রিভুজের কোন ছুই বাহুই সর্বসম 
ন! হইলে উহাকে বিষমবাহু ত্রিভুজ বলে। 
সমদ্বিবাহু ত্রিভুজ (150809199 Triangle): কোন ত্রিভুজের দুইটি বাহু 
- সর্বসম হইলে উহাকে সমদ্বিবাহু ত্ৰিভূজ বলে। 
সমবাহু ত্ৰিভুজ ( Equilateral Triangle ) : ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর 
পর্বসম হইলে উহাকে সমবাহু ত্রিভুজ বলে। 
AABC-এর BC, CA এবং AB বাহকে যথাক্রমে শীৰ্ষবিন্দু A, B এবং ০-এর 
বিপরীত বাহু বলে। 
মধ্যমা £ ত্রিভুজের কোন শীর্ঘবিন্দু হইতে উহার বিপরীত বাহুর মধ্যবিনদু পর্যন্ত 
অঙ্কিত রেখাংশকে ত্রিভুজের মধ্যম! বলে | 
AABC-এর BC বাহুর মধ্যবিন্দু ০; মত অঙ্কন করা হইল । তাহা হইলে মচ, 
:£8৪০-এর একটি মধ্যমা। প্রত্যেক ত্রিভুজের তিনটি মধ্যম! আছে। | 
দুইটি ত্রিভুজের একটির তিনটি বাহু যথাক্রমে অপরটির তিনটি বাহুর সহিত 
সর্বসম হইলে এবং একটির তিনটি কোণ যথাক্রমে: অপরটির তিনটি কোণের 
সহিত সর্বসম হইলে ত্রিভুজ ছুইটিকে সর্বসম বলা হইবে। ত্রিভুজের সর্বসমতা 
সম্পর্কে নিগ্নলিখিত সিদ্ান্তগুলিকে -্বীকার্য হিসাবে গ্রহণ করা হইয়াছে। 


9. স্বীকার্য £ () দুইটি ত্রিতুজের মধ্যে একটির দুইটি বাহু ও অন্তভূর্ত কোণ 


5) 
যথাক্রমে অপরটির দুই বাহু ও অন্তভূর্তি কোণের সহিত সর্বসম হইলে, ত্রিভুজ দুইটি 
অর্বসম হইবে । [ বাহ_কোণ-বাহু_স্বীকাৰ্য। ] 

অনুরূপ ৰাহু ? দুইটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের 
সহিত সর্বসম হইলে উক্ত কোণদ্বয়ের বিপরীত বাঁহুছররকে অনুরূপ বাহু বলা হয়। 

(1) দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুইটি কোণ এবং একটি বাহু যথাক্রমে অপরটির 
দুইটি কোণ ও অনুরূপ বাহুর সহিত, সর্বসম হইলে, ত্রিভুজ দুইটি সর্বসম হইবে। 
[ কোণ -বাহু-কোণ--স্বীকাৰ্য । | 

ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক £ :/১৯৪০-এর অন্তঃস্থ 0B এবং বহিচ্থ 


2 ৯ 
/ACD ; যদি ০2 এবং ০£ এরূপ দুইটি রশ্মি হয় যে 48০5: £ACE এবং 


০১ 
48063340০05 তাহা হইলে ০2 


ই 
“এবং 05-কে যথাক্রমে AABC-এর 


ACB কোণের অন্তঃসমদ্বিখগুক এবং 
-বহিঃসমদ্বিখগ্ডক বলা! হইবে। যেহেতু 
809 কোণটি সরলকোণ অতএব 


৪ ভে 765 


> > 

/6চ-এর পরিমাপ 90° হইবে । অর্থাৎ CE 1 CF. 
সমান্তরাল সরলরেখা £ একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা যদি 
পরস্পরকে ছেদ না করে অর্থাৎ তাহাদের যদি কোন সাধারণ বিন্দু না থাকে তবে 
উহাদের সমান্তরাল সরলরেখা বলে। দুইটি রেখাংশ যদি যথাক্রমে দুইটি সমান্তরাল 
সরলরেখার উপর অবস্থিত হয় তবে রেখাংশ দুইটিকে সমান্তরাল রেখাংশ বলা 


হৃইবে। 


৯ ৯ 
যদি 2০. এবং 7২9 সরলরেখা দুইটি 781) টে 
পরম্পর সমান্তরাল হয় তবে উক্ত 
et 0 পর 


বিবৃতিকে সংক্ষেপে ০ ॥ ৪৪ লেখা 
> > > 


> <> 
হুইবে । ৷ এখন 6০, ॥ Rs হইলে Pa || ৪৪, PQ || হি, চত || হিল, প্রভৃতি সমন্বয়ের 
'যে-কোনটিকে লেখা যাইতে পারে। 


80722) 


10. স্বীকার্য ই কোন সমতলে দুইটি পরল সরলরেখা! ইতর কোন 
সরলরেখার সমান্তরাল হইতে পারে না। | 


উপরের স্বীকার্যটি হইতে সিদ্ধান্ত করা যায় যে, একই সমতলে কোন সরলরেখার 


বহিঃস্থ কোন বিন্দু দিয়া উক্ত সরলরেখার সহিত সমান্তরাল করিয়। কেবলমাত্র একটি 
সরলরেখ! অঙ্কন কর] যায়। 
রবি 


+ বি 
অনুরূপ কোণ এবং একান্তর কোণ £ মনে কর ০০ এবং 25 সরলরেখা 


বশ 


AB সরলরেখাকে যথাক্রমে P এবং ০ বিন্দুতে ৫ 


<-> বব 
বান এক্ষেত্রে AB বা ৮০ সরলরেখাকে 


<> 


a এবং EF 575 টি বলা হইবে। 


যদি ০০-এর D বিন্দু এবং এর চ-বিন্দু 
যথাক্রমে eS ছেদকটির একই পার্শ্বে অবস্থিত হয় তবে APD এবং /Pথচ-কে 


অঙ্গরূপ কোণ বলে। আবার যদি ০-বিন্দু এবং | ER চবিন্দু যথাক্রমে ra 
ছেদকটির বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তবে APC এবং /PaF-কে একান্তর কোণ 
বল৷ হয়। 


11. স্বীকাৰ্য 8 একটি সরলরেখ! অপর দুইটি সরলরেখাকে ছেদ করিলে যদি 


দুইটি অন্থরূপ কোণ পরস্পর সর্বসম হয়, তবে শেষোক্ত সরলরেখা দুইটি পরস্পর 
সমান্তরাল হইবে। 


> <> 
মনেকর, AB || ০০ এবং Ep উহাদের 
৯: <=> ৯ 


ছেদক। এক্ষেত্রে EF, AB এবং ০০-কে 
6 এবং ॥ বিন্দুতে ছেদ করিয়া যে দুইটি 
একাস্তর যুগল গঠন করিয়া তাহারা 
যথাক্রমে 1449৮549170]. এবং 


18917, £ GHC} ; উপরের স্বীকার্ধটি হইতে সহজেই প্রমাণ কর! যায় যে”. 
ZAGH > /GHD এবং ZBGH 3 Z GHC. 


(652 )) 
অসমত? যদি A৪<০০ হয়, তবে বলা হইবে যে ন€তট। আবার 
4 এর পরিমাপ < 4৪-এর পরিমাপ হইলে /A< 48 বল! হইবে। 1 
বহুভুজ ( Pণl)৪০০ )$ যদি কোন সমতলে /২1১ ৯০১:৫৮ ৫০১৯3) বিন্দুপ্ুলি 


A Ae 
s Al 1 Ali 4৯3 ৬৪৯5 
As A4 As A4 2) As 


“এরূপে অবস্থিত হয় যে উহাদের পর পর যে-কোন তিনটি বিন্দু সমরেখ নয়, তবে 
AA, AzAs, 05 An-1An এবং হন রেখাংশগুলির সমস্বয়কে বহুভুজ বলে। 
উপরের চিত্র তিনটির মধ্যে চিত্র ():এ প্রদশিত বহুতুজটির () ঞ্ম-কোন দুইটি 
বাহু উহাদের প্রান্তবিন্দু ভিন্ন মধ্যবর্তী অপর কোন বিন্দুতে ছেদ ঝুরে নাই এবং 
(i) উহার কোন শীর্ষবিন্দুই উহার কোন বাহুর মধ্যবর্তী বিন্দু নয়। এপ বহুভুজকে 
সরল বহুভুজ (95019 70158০9 ) বলে। পরবর্তী ক্ষেত্রে বহুভুজ বলিতে আমরা 
সরল বহুভুজকেই বুঝিব। 
চতৃভূজি (05990191021) £ চাঁরিটি বাহুবিশিষ্ট বহুতুজকে চতুভূর্জ বলে। 
চতুভূ্জের যে-কোন দুইটি শীর্ষবিন্দুকে তে 
যুক্ত করিয়া প্রাপ্তরেখাংশটি যদি 0 
চতুভূজিটির বাহু ন| হয়, তবে উহাকে | 
কর্ণ বলে। পার্শ্বের চিত্রে ABCD 
চতুভূ জের কর্ণদ্বয় ৪6 এবং ৪ট। 


ট্রাপিজিয়াম (Trapezium) ই [ 
কোন চতুতূজের একটি বাহু- {) B 
যুগল সমান্তরাল হইলে উহাকে D ট 
উাপিজিয়াম বলে। 8 

পর্শের চিত্রে A৪02 ট্রাপি- j 
জিয়ামটির 5 || চত. / 


(আদ ) 
সামান্তরিক (2%:119০ঘ, ) : চতুভজের দুইটি বাহুযুগল সমান্তরাল হইলে" 


উহাকে সামাস্তরিক বলে। D c 
পার্খের চিত্রে /৪০০ সামান্ত- 
রিকটির নল | D6 এবং লতি || &5. 
A রী 


আয়তক্ষেত্ৰ (৪০০৯৪৪) যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাহাকে 
আয়তক্ষেত্ৰ বলে। ১% ৰ 


পার্শ্বের চিত্রে ABCD একটি 
আয়তক্ষেত্ৰ । ইহার //-এর পরিমাপ 
=90° j 
EX ০ 


রন্ধস (৪১০70১59)£ যে সামান্তরিকের বাহুগুলি সর্বসম তাহাকে রম্বসঃ 
বলে। 2 ন্‌ 


পাঁৰ্শ্বের চিত্রে 8৪০০ একটিরম্বস । 
উহার ন৪৪০০০৯০৪, 


A B 
বৰ্গক্ষেত্ৰ (8৫57০): রম্বসের একটি কোণ সমকোণ হইলে তাহাকে . 
বৰ্গক্ষেত্ৰ বলে। 9 


c 
পার্থের চিত্রে A80D , একটি 
বৰ্গক্ষেত্ৰ । ইহার 4 সমকোণ। 
A 


সাঙ্কেতিক চিহ্ ঃ 


দশা শ্রেণী 


এই পুস্তকে যে সকল সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করা ছে তাহাদের তালিকা 


নিয়ে দেওয়া হইল। 
চিন্ত 


44590334061 


> -৯ 
28. L cD 

<> ৯ 

7০ | 75 

AABC > ADEF 
ক্ষেঃ AABC 

~~ 

AC 


অর্থ সংজ্ঞার পৃষ্ঠা 
সমান 8 
অসমান = 
অতএব 2৯ 
যেহেতু ৭ 
ুত্রতর = 
ক্ষুদ্রতর এবং সমান 5 
বৃহত্তর ০: 
বৃহন্তর এবং সমান = 
A এবং ৪ বিন্দুকে ধারণ করে এরূপ সরলরেখ৷ (ii) 
বিন্দু, A এবং ৪ বিন্দুর মধ্যবর্তী বিন্দু (i) 
A এবং ৪ প্ৰান্তবিন্দু যুক্ত রেখাংশ (i) 
A এবং ৪ বিন্দুদ্যয়ের মধ্যবর্তী দূরত্ব (i) 
£ এবং ৪ বিন্দুগামী রাশ্মি যাহার প্রান্ত বিন্দু A (5). 


AB এবং AC বাছবিশিষ্ট কোণ 
£8AC-এর পরিমাপ 

১০ Y এবং 2 শীৰ্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ 
সর্বসম 
5 এবং 65 রেখাংশ দুইটি পরস্পর সর্বসম 
/880 এবং 455 পরস্পর সর্বসম 


শা পাটি 

/৪১০০-এর উপর লহ্ব 

<> বি 

7০, এবং ₹৪ পরস্পর সমান্তরাল 
AABC এবং 4১০55 পরস্পর সর্বসম 
AABC-এর ক্ষেত্রফল 

AC চাপ 


(91) 


| 
| 


৬ 10 22১ 
ES BS 


i 5 Deptt. Of Extension = 


Services. ৪ 


প্রথম অধ্যায় টি হত ৮. 
পুর্বপাঠের পুনরালোচন! 
এই অধ্যায়ে পূর্ববর্তী শ্রেণীসযূহে যে সকল উপপাগ্ভ এবং সম্পাগ্যগুলিকে 
আলোচনা কর! হইয়াছে সেইগুলিকে উল্লেখ করিয়া উহাদের সাহায্যে কয়েকটি 
জ্যামিতিক সিদ্ধান্ত প্রমাণ করা হইবে। 
উপপাগ্ঠ ? দুইটি সরলরেখা পরস্পর ছেদ করিলে বিপ্রতীপ কোণগুলি পরস্পর 
সর্বসম হইবে । 


<—> <> ) 
উদ্ব৷, AB এবং ০০ সরলরেখা দুইটি পরস্পর ০ বিন্দুতে ছেদ করিয়াছে 
প্রমাণ কর যে, A0€ কোণের সমদ্বিখগুককে বধিত করিলে উহ| ৪0D কোণকে 


সমদ্বিখণ্ডিত করিবে। 


bh > ৯ > 
স্বীকার ঃ ০%, &০০ কোণের সমদ্বিখগুক। ০X-এর বিপরীত রশ্মি ০+ 
অঙ্কন করা হইল। 


ও 
প্রামাণ্য বিষয় 8 ০7৮, ৪০০ কোণের 
সমদ্বিখণ্ডক। অর্থাৎ /B0Y= /Y০D 
প্রমাণ £৪ এখানে £X০0০=বিপ্রতীপ ৫4০০ 
এবং /A0Xবিপ্রতীপ £48০%, 
কিন্ত X00 /A0X ( স্বীকার ). 


—> 
/+%০০-:/৪০+% ‘:. 0Y, /BOD-কে সমদ্বিখণ্ডিত করে। 


উপপাদ্য ঃ একটি সরলরেখা অপর দুইটি সরলরেখাকে ছেদ করিলে যদি 
€) দুইটি একাত্তর কোণ সর্বমম হয়, অথবা (i) ছেদক সরলরেখাটির একই পার্স 
অস্তঃকোণ দুইটির পরিমাপের সমষ্টি ছুই সমকোণ হয়, তবে শেষোক্ত সরলরেখা দুইটি 


সমান্তরাল হইবে। 
জ্যামিতি/1 (১০ম) 


9 মাধ্যমিক জ্যামিতি 

উদ্বা. প্রমাণ কর যে, একই ভূমির উপর পরস্পর বিপরীত পার্থে অবস্থিত দুইটি 
সমবাহ ত্রিভুজ একটি সাঁমান্তরিক গঠন করিবে। 

স্বীকার ঃ ১৯৪০ এবং DBC সমবাহু ত্রিভুজ দুইটি একই ভূমি 55-এর 
বিপরীত পার্শ্বে অবস্থিত। 

প্রামাণ্য বিষয় 8 89০০ একটি সামান্তরিক ): EA 

প্রমাণ ৪ ABC এবং 2০ প্রত্যেকে সমবাহু 
বলিয় উহাদের প্রত্যেকটি কোণ পরস্পর সর্বসম হইবে। 


48983408905 কিন্তু ইহারা একান্তর ৪ ্ 
কোণ। ৮৮ হত॥ ছচ, 
আবার 4০833480903  ইহারাও পরস্পর 
একাস্তর কোণ। .. 75 ॥ 55. ০ 
ABCD একটি সামান্তরিক। 


উপপাগ্ভ £ যদি একটি সরলরেখা দুইটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করে, 
তবে 

() অন্রূপ কোণগুলি পরস্পর সর্বসম হইবে, 

(i) একান্তর কোণগুলি পরস্পর সর্বমম হইবে এবং 
(i) ছেদকের একই পার্শস্থ অন্তঃকোণ দুইটির পরিমাপের সমষ্টি ছুই সমকোণ 
হইবে । 

উদ্বা. যদি কোন ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন 
বাহুর সমান্তরাল হয় তবে উহাদের অনুরূপ কোণগুলি সর্বসম হইবে। 


স্বীকার ঃ /১৪৪০ এবং £১০ছল-এর মধ্যে ABIDE, লতি ॥ ছক এবং 
CA || FD. 

প্রামাণ্য বিষয়ঃ 4৯:৫০, 4৪২:৫ছ এবং ০4৮ 

অঙ্কন ঃ 6 বাহুকে বধিত করাতে উহা! 
65 এবং চচ-কে যথাক্রমে ও এবং বিন্দুতে ছেদ 
করিল। 

প্রমাণ ? 55 এবং চুল উহাদের 
যথাক্রমে ৪ এবং | বিন্দুতে ছেদ করিয়াছে। 

০ /ঞঅনুরণ 4691 


জ্যামিতি ৪ 
আবার, ইত | EF *. চটী | চ এবং চট উহাদের ছেদক। 


০4 52অন্থরূপ 40011 
ABS LAE 
আবার, 6&॥ চচ এবং চুন ছেদক | ৮. 40118-অন্গরূপ ০. 
কিন্ত দি ॥ ছা এবং চচ ছেদক | ৮... /চFঅনুরূপ 49118, 
ES AACS LE! 
-  AABC-এর অবশিষ্ট কোণ=০চচ-এর অবশিষ্ট কোণ। 
৪7172, 
উপপাদ্য 8 ত্রিভুজের কোণগুলির সমষ্টি দুই সমকোণের সমান। 
উদ্দা, £৪০ ত্রিভুজের চ6 বাহর মধ্যবিন্দু 9) যদি টচ এবং লট রেখাংশছয় 
সর্বসম হয়, তবে দেখাও যে BAC কোণটি সমকোণ হইবে। 
স্বীকার £ 4৪০ ত্রিভুজের তি বাহুর মধ্যবিন্দু 9) অর্থাৎ 6 = চত. 
আবার BD >= 853 অতএব ED  টত = লট. 
প্রামাণ্য বিষয় 8 4৪০ সমকোণ। 
প্রমাণ ৪ যেহেতু চ > 757 অতএব /ABDS /DAB 
আবার টত ২7) 
অতএব “৫০০ ৫০9 
** /ABD-এর পরিমাপ+ 48০০-এর পরিমাপ Q 
= £9৪-এর পরিমাপ + 4০%০-এর পরিমাপ । 
= £8AC-এর পরিমাপ । ৰা রর 
**  £ABD-এর পরিমাপ+ 4৯০০-এর পরিমাপ+- | 
4£৪8০-এর পরিমাপ =2( /৪AC-এর পরিমাপ )। 
** 2(/8AC-এর পরিমাপ )= 180° 
**  /BAC-এর পরিমাপ = 90°; ৮, 48৫-সমকোণ। 
উপপান্য £ ত্রিভুজের কোন বাহুকে বধিত করিলে উৎপন্ন বহিঃকোণের পরিমাপ 
বিপরীত অন্তঃকোণ দুইটির পরিমাপের সমষ্টির সমান । 
উদ্া. কোন ত্রিভুজের ভূমি-সংলগ্ কোণছয়ের একটির " অস্তঃসমদ্বিখণ্ডক এবং 


অপরটির বহিঃসমদ্বিখওক পরস্পর মিলিত হইয়া যে কোণ উৎপন্ন“ করে তাহা 
শিরঃকোণের অর্ধেক । 


॥ 


4 মাধ্যমিক জ্যামিতি 


শা 
স্বীকার £ /১৪৪০-এর ABC কোণের অন্তঃসমদ্বিখগ্ক BE এবং ACB কোণের 


বহিঃসমদ্বিখ গুক টি পরস্পর চ বিন্দুতে মিলিত হইয়া! 4860 উৎপন্ন করিয়াছে । 
প্রামাণ্য বিষয় £ £850০-এর পরিমাপ £৪৯০-এর পরিমাপ । 


অঙ্কন ঃ 2) অঙ্কন কর হইল ) যাহাতে ৪-০-০ হয়। 
প্রমাণ $ টি 48০৪-এর বহছিঃসমদ্িখগুক বলিয়া, 4০০23: / ECA 
আবার £/৪53:4 58০ (স্বীকার )। 
এখন, 486০-এর পরিমাপ A 
= /2DCE-এর পরিমাপ - £4 680-এর E 
পরিমাপ । 
= [/20A-এর পরিমাপ - 4৯৪০-এর 
পরিমাপ ] 
_্ঠ4৪৯০-এর পরিমাপ । 


উপপাদ্য ৪ ॥-সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুনির সমষ্টি 9(2-2) 
সমকোণ। 


উদ্ব৷. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাপ £ সমকোণ 
হইলে বহুভুজটির বাহুসংখ্যা কত হইবে? 
উঃ। মনে কর, স্থযম বহুভুজটির বাহুসংখ্যা = ॥ 
উহার অস্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি = 2(%- 2) সমকোণ। 
যেহেতু সুষম বহুভুজের কোণগুলি পরস্পর সর্বদম, অতএব উহার প্রত্যেকটি 
কোণের পরিমাপ =£*=%) সমকোণ। 
Hn — 
শর্তানুসারে, £0 -9)_ বা, 10n-20=9n ৪590 
সুষম বহুতুজটির বাহুসংখ্যা-90 


উপপাগ্ত 8 কোন ত্রিতবজের দুইটি বাহ সর্বদম হইলে ই বাহু দুইটির বিপরীত 
কোণ দুইটিও পরস্পর সর্বসম হইবে। 


দা, সমদ্বিবাহ ত্রিভুজের বাহুগুলির মধ্য বিনুগুলি যোগ করিলে ফেরি 
পাওয়া যায় তাহা সমদ্বিবাহু হইবে । 


জ্যামিতি ৫ 
স্বীকার £ AABC-এর AB = CGA এবং D,6, যথাক্রমে BG, GA এবং 85- 
এর মধ্যবিন্দু। 
প্রামাণ্য বিষয় 8 A2চচ সমদ্বিবাহু। A 
প্রমাণ 3 ADF এবং ADCE-এর মধ্যে FB 
=YAB এবং EC= 5CA. 
EEO - 5 এবং 5 বাহদ্বয়ের দৈর্ঘ্য 
সমান) .. FB = চত. 
আবার 2 বিন্দু চ6-এর মধ্যবিন্দু বলিয়া চ = তত) ৪ D ০ 
কিন্ত 4৪3 ৫০ (': /£১৯৪০-এর AB = AC). 
শি /80173:/১005. 
চাহ চল ও অর্থাৎ ADF সমদিবাহ। 
উপপাগ্ভ ঃ যদি কোন ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সর্বসম হয়, তবে এ 
কোণগুলির বিপরীত বাহু দুইটিও পরস্পর সর্বসম হইবে। 
উদ্দা, কোন ত্রিভুজের ভূমিকে উভয়দিকে বধিত করিলে যদি উৎপন্ন 
বহিঃকোণ দুইটি পরস্পর সর্বসম হয়, তবে দেখাও ঘে ত্রিভুজটি সমছিবাহু হইবে ৷ 
স্বীকার? /১৯৪০এর ভূমি চত-কে' উভয় দিকে বধিত করিয়া প্রাপ্ত 
বহিঃকোণদয় যথাক্রমে ABD এবং 48০6 ; এখানে 448০২ 48০5 
প্রমাণ্য বিষয় 8 A৭৪০ সমদ্বিবাহ। A 
প্রমাণ এখানে 488০, /ABD-এর 
সম্পূরক এবং 4 ACB, / ACE-এর সম্পূরক । 
oe 4 ABC=>~ / ACB 
£১৪৪০-এর AB = AC; অর্থাৎ AABC 9 i 
সমদ্বিবাহু। * ৫ 
উপপাদ্য £ যদি একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 
তিনটি বাহুর সহিত সর্বসম হয়, তবে ত্রিভুজ দুইটি পরস্পর সর্বসম হহবে। 
উদ ী, ACD রম্বসের কর্ণ 753 দেখাও যে ZBAC=LCAD এবং 
48098241009. রী 
স্বীকার £ 4৪০০ রম্বসের কর্ণ AC. 5 B 
প্রামাণ্য বিষয়? /BAC=/CAD এবং 


4 ACB=>~ Z/ DCA c 


০5১ 


মাধ্যমিক জ্যামিতি 


প্রমীণ ৪  £১৪৪০ এবং /১৯০০-এর মধ্যে AB = AD, ৪53 55 এবং 


৭০5850354১0 0 
০০8৯0340809 এবং £8083400% 
উপপান্য ? যদি একটি সমকোণী ত্রিভুজের অভিহ্ুজ এবং একটি বাহু যথাক্রমে 
অপর একটি সমকেনী ত্রিহজের অতিভুজ্র এবং একটি বাহর সহিত সর্বসম হয়, তবে! 
ত্রিভুজ দুইটি সর্বলম হইবে । 
উদ, কোন ত্রিহ্ের দুইটি কৌণিক বিন্দু হইতে বিপরীত বাহুদয়ের উপর 
অঙ্কিত লঙ্ঘন পরস্পর সর্বনম হইলে, ত্রিহুজটি সমন্বিবাহ হইবে। 
স্বীকার 8 £৪০ ত্রিভুজের ৪ এবং ০ কৌণিক 
বিন্দু হইতে বিপরীত বাহর উপর অঙ্কিত লম্বন্বয যথাক্রমে 
BF এবং 60. এখানে Bচ = তত, 
প্রামাণ্য বিষয় ? £১৯৪০ সমদ্বিবাহু 
প্রমাণ 8580 এবং ০৪০ সমকোণী ত্রিভজছয়ে, 
8755 এবং অতিভুজ চত দাঁধারণ। 
/১58০33:4১98০, 


498০3:4208.5 অর্থাং 90244 ACB. 
-* AABC-g আল 35) শ* AABC সমদ্িবাহু। 
উপপাদ্য 8 কোন ত্রিহূদ্রের হইটি বাহু পরস্পর অসমান হইলে উহার বৃহত্তর 
বাহুর বিপরীত কোণ ক্ষুত্বতর বাহর বিপরীত কোণ অপেক্ষ। বৃহত্তর হইবে। 


উন. £3০০ চতুহ্রের চন বৃহত্তম বাহু এবং ৪ ক্ষুপ্রতম বাঁহ। প্রমাণ কর 
যে £০০৪-এর পরিমাপ> 4৪/০-এর পরিমাপ। 

স্বীকার £ A৪০০ চত্রজের নত বৃহত্তম বাহু এবং 50 ক্ষুদ্রতম বাঁহ। 

প্রামাণ্য বিষয় ?ঃ /০০3-এর পরিমাপ> £৪80-এর পরিমাপ। 

অঙ্কন $ 6 অঙ্কন কর! হইল । 

প্রমাণ £ 8৪০ ত্রিভুজের মত বাহু, চত বাহু অপেক্ষা 
বৃহত্তর । 

4£08-এর পরিমাপ> /৪Ac০-এর পরিমাপ---(). D 
আবার ০%০ ত্রিভুজের চন বাহু, 65 বাহু অপেক্ষা বৃহত্তর 


B ৩ 


জ্যামিতি রব 


-. £9০/-এর পরিমাপ > 4০৪৯০-এর পরিমাপ-*0). 
/০০/-এর পরিমাপ+ 4০৪-এর পরিমাপ» £০৯০-এর পরিমাপ+ 
£8/১০-এর পরিমাপ। .. £9০8-এর পরিমাপ> 48/০-এর পরিমাপ । 
উপপাদ্য 8 কোন ত্রিভুজের দুইটি কোণ পরস্পর অসমান হইলে বৃহত্তর কোণের 
বিপরীত বাহ ক্ুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হইবে। 
উদ. ৮৪০ সমদ্ধিবাহ ত্রিভুজের 66 ভূমিকে 2 পর্যন্ত বধিত করা হইল। প্রমাণ 


A. 


কর যে, AD> AC. 

স্বীকার £ 8৪০ সমদ্বিবাহু ত্রিভুজের A = AC; 
অর্থাৎ /CBA= / ACB ; BC ভূমিকে '০ পৰ্যন্ত বধিত 
করিয়া ম অঙ্কন কর! হইল। 

প্রামাণ্য বিষয়ঃ ০৯৯০ 

প্রমাণ 8. /১৪৪০-এর বহিঃ 4০০-এর পরিমাপ > অন্তঃ 4০৪৯-এর 
পরিমাপ। 

আবার /১০০-এর বহিঃ ££০৪-এর পরিমাপ> অন্তঃ £ AD0-এর পরিমাপ । 

কিন্ত £০৪//৪০৪) ৮... £DCA-এর পরিমাপ> £A20-এর পরিমাপ । 

এখন AACD-এর 4 DCA এবং 4০০-এর বিপরীত বাহু যথাক্রমে ন এবং A. 

AD>AC | 

উপপাগ্ভ £ ত্রিভুজের যে-কোন দুইটি বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা 
বৃহত্তর । 

উদ. কোন ত্রিভুজের মধ্যমাগুলির দৈর্ঘ্যের সমষ্টি উহার পরিসীমা অপেক্ষা কুদ্রতর | 

স্বীকার £ /১৯৪০-এর মধ্যমা তিনটি যথাক্রমে মচ, চু এবং 65 অতএব 
BD=} BC, ০6 CA এবং AF=% AB. 


A 
প্রামাণ্য বিষয় ? (AD+BE-+0CF)<(AB I 
+BC+CA ). E E 
অঙ্কন ? মচকে P পর্যন্ত এরূপে বধিত করা > 
টি c 


হুইল যেন মত = চা হয়। কত অঙ্কন করা হইল। B 
প্রমাণ 2 AABD এবং APCD-এর মধ্যে 
BD 6০, DA = PD এবং / ADB= Z PDC. 


‘+. AABD=ADPC 
AB = FC. 


B লে D 


৪ মাধ্যমিক জ্যামিতি 


এখন AAPC হইতে, (P04 CA)>AP 
“. (AB+CA)>2 AD-.....(i) [তি লট EF] 
অন্থরূপে এবং তচ মধ্যমা দুইটিকে লইয়! দেখান যায় যে, 
(৯৪+৪০)৯ ৪5 -.. (ii) 
এবং (BC+ ০CA)>2 CF নর (ii) 
“.. (AB+CA )+(AB+BC )+( BC+CA )৯৪ AD+2 BE+2 GF. 
[ 0), (i) ও (iii) হইতে ] 
2 ( AB+BC+CA )>2 ( AD+BE+CF ) 
( AD+FBE +CF )<( AB+BC+CA ) 
উপপান্য £ বহিঃস্থ কোন বিন্দু হইতে একটি নির্দিষ্ট সরলরেখা পর্যন্ত যতগুলি 
রেখাংশ টান। যায় তাহাদের মধ্যে লম্বই ক্ষুদ্রতম | 
উদ্দা. দেখাও যে, সমকোণী ত্রিভুজের অতিভূজই বৃহত্তম বাহু 
স্বীকার £ ৪০ সমকোণী ত্রিভুজের 4৪/০ সমকোণ। 
প্রামাণ্য বিষয় ?ঃ চত বাহুই ত্রিভূজটির 
বৃহত্তম বাহু। রি 
প্রমাণ £$ ম5 রেখাংশের বহি:স্থ ০ বিন্দু 
হইতে উহার উপর তন এবং টি রেখাংশ ছুইটি 
অঙ্কন করা হইয়াছে ।। এখন তন. বলিয়া তত | 
রেখাংশ, ০৪ রেখাংশ হইতে ক্ষুদ্রতর। আবার A তি 
০ম রেখাংশের বহিঃস্থ বিন্দু B হইতে উহার উপর 
৪৩ এবং চমন রেখাংশ দুইটি অঙ্কন করা হইয়াছে। 
যেহেহ ৪4-মত, অতএব চুন লম্ব, চত রেখাংশ হইতে ক্ষুদ্রতর | 
নতএব 4৪০ সমকোণ ত্রিভুজের অতিভুজ ৪০ বৃহত্তম বাহ। 


অনুশীলনী 1 


<> <> | 

ik £৪ এবং ০০ সরলরেখ| ছুইটি পরস্পর ৮ বিন্দুতে ছেদ করিয়াছে। () যদি | 
£০7£-এর পরিমাপ 45” হয় তবে 4৪৮০, / DPB এবং 485০-এর প্রত্যেকটির 
পরিমাপ নির্ণয় কর ; (i) যদি APD এবং £৪৮০-এর পরিমাপ একত্রে 210° 
হয়, তবে £০%-এর পরিমাপ কত? 


জ্যামিতি 9 

2, যে-কোন কোণের অন্তঃসমঘবিখগ্ক এবং বহিঃসমন্ধিখগ্ডকের অস্তর্ভূ'্ত কোণটি- 
এক সমকোণ। 

3. যে-সকল সরলরেখা একই সরলরেখার উপর লঙ্ব তাহারা পরস্পর সমাস্তরাল। 

4. দেখাও যে, একান্তর কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল 

5. কোন ত্রিভুজের একটি কোণের পরিমাপ অপর দুইটি কোণের পরিমাপের: 
সমষ্টির দ্বিগুণ। বৃহত্তম কোণটির পরিমাপ ডিগ্রীতে প্রকাশ কর। 

6. কোন ত্রিভুজের প্রত্যেক বাহুকে উভয় দিকে বধিত করিলে উৎপন্ন বহিঃ 
কোণগুলির পরিমাপ মোট আট সমকোণ হইবে। 

7. সমদ্বিবাহ ত্রিভুজের পরস্পর সর্বসম বাহুদ্ধয়ের বিপরীত কোণ দুইটির 
প্রত্যেকেই সুস্মকোণ। 

৪. সমকোনী ত্রিভুজের সমকৌণিক বিন্দু হইতে অতিতুজের মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত 


রেখাংশটি অতিভুজের অর্ধেক । 
9. /২৪৪০-এর £%-এর পরিমাপ 80° এবং £8-এর পরিমাপ 90 হইলে 


দেখাও যে, AC=2BC. 

10. ABC ত্রিভুজের 48 এবং 4০ এর বহিঃসমছিখগুক দুইটি পরস্পর: 
০ বিন্দুতে মিলিত হইয়াছে। দেখাও যে 4৪০০-এর পরিমাপ=90°_% (4 এর 
পরিমাপ )। 

11. কোন চতুভজের যে-কোন দুইটি সন্নিহিত কোণের সমদিখগ্ডক দুইটির 
অন্তভূর্ত কোঁণটির পরিমাপ অবশিষ্ট কোণ দুইটির মোট পরিমাপের অর্ধেক । 

19. AB ত্রিভুজের মধ্যে 2 যে-কোন একটি বিন্দু। প্রমাণ কর যে BPC, 
BAC হইতে বৃহত্তর । 

18. 8৪০ বিষমবাহ ত্রিভুজের £-এর সমদ্বিখণ্ডক 6 বাহুকে ৮ বিন্দুতে ছেদ 
করে। যদি নত 1 85 হয়, তবে দেখাও যে ৮০, কোণটির পরিমাপ 48 এবং 
/০-এর পরিমাপের অন্তরফলের অর্ধেক 

14, দেখাও যে, বহিঃস্থ কোন বিন্দু হইতে একটি সরলরেখার উপর তিনটি 
সমান সরলরেখা টানা সম্ভব নয়। 

15. দুইটি স্থ্ষম বহুভুজের একটির বাহুসংখ্য। অপরটির বাহসংখ্যার দিগুণ। যদি 
প্রথমটির একটি কোণের পরিমাপের সহিত দ্বিতীয়টির একটি কোণের পরিমাপের! 
অন্থপাত 9 £ ৪ হয়, তবে প্রত্যেকটি বহুভুদের বাহুসংখ্যা কত? 

16. ABCDEF একটি সুষম যড়ভুজ। প্রমাণ কর যে; ACE একটি সমবাহু ত্রিভুজ ॥ 


10 মাধ্যমিক জ্যামিতি 


17. দেখাও যে, যে-কোন কোণের সমছ্িখওকের উপরিস্থিত যে-কোন বিন্দুই 
উহার বাহুর হইতে সমান দূরে অবস্থিত। 


18, ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ নল) A কোণের সমদিখণ্ডক 
শি 


AD, BC বাহুকে 2 বিন্দুতে ছেদ করিয়াছে । প্রমাণ কর কর যে, (A0+0D)= AB. 

19. AC ত্রিভুজের £৪/০-এর সমঘিখগ্ডক ভিত বাছর সহিত ০ বিন্দুতে 
মিলিত হইয়াছে। যদি মচ = চুচ এবং / ॥০চ-এর পরিমাপ 66° হয় তবে 
(ABC-এর মান কত? 

20. 8৪০ ত্রিভুজের ম৪ ২ মত; হন, মত-এর উপর ০, ছ বিন্দুদ্ধয়কে এরূপে 
লওয় হইল যেন =5 == মচ হয়। প্রমাণ কর যে, /১০০-:/১৪৪5 

21. দেখাও যে, সমদ্বিবাহ ত্রিভুজের শী্ষবিন্দু হইতে ভূমির উপর অঙ্কিত 
'রেখাগুলির মধ্যে মধ্যমাই কুদ্রতর | 

£2. দেখাও যে, ত্রিচুজের যে-কোন ছুই বাছুর দৈর্ণ্যের অস্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্য 
অপেক্ষা! কুদ্রতর | 

28. কোন ত্রিভুজের যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি উহার তৃতীয় বাহুর 
উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষ| বৃহত্তর | 

৪৫" 95০ ত্ৰিভুজ্জের মধ্যে ০ যে-কোন একটি বিন্দু। দেখাও যে, (০৯০৪ 
7০০) ( AB+Bc+cCA ). 


উপপাদ্য £ সামান্তরিকের বিপরীত বাহগুলি ও কোণগুলি পরস্পর সর্বসম এবং 
প্রত্যেক কর্ণ দামান্তরিককে দুইটি সর্বসম ত্রিতূজে বিভক্ত করে। 

উদ্দা. A৪0০ সামান্তরিকের মন, হত, 05, চন বাহুর উপর যথাক্রমে P, 9, ৪, 
'৪ বিন্দু চারিটি এরূপে অবস্থিত যে মচ তত এবং 753০5 দেখাও যে, 
PS 3 GR. 

স্বীকার ? ৪০০ সামন্তরিকের /A২/০ 


A Es) D 
“এবং /8=/0; আবার নত: চটি এবং 
হত, ॥ রি 
অঙ্কন 2 চত এবং নহ অঙ্কন কর] হইল । 
৩ 


প্রামাণ্য বিষয় ? চি = হু, BS a 
প্রমাণ ৪ AAs এবং AcaR-এর মধ্যে মচ তত, দত = CR এবং 
4 PAS=~=Z/ RCO, -. AAPS=~=ACOR i MPSS OR, 


জ্যামিতি 11 


উপপাগ্ভ £ সামাস্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 

উদ্বা, A৪0০ সামান্তরিকের কর্ণদয়ের ছেদবিন্দু ০; ০ বিন্দুগামী রেখাংশ 
ঢ, AB এবং চত কে যথাক্রমে 6 এবং চ বিন্দুতে ছেদ করিয়াছে। দেখাও যে ভি 
ABCD সামান্তরিককে সমদিখণ্ডিত করে। 

স্বীকার 8 ABCD একটি সামান্তরিক। ইহার হত ও চু কর্ণদ্বয় পরস্পরকে ০ 
বিন্দুতে ছেদ করিয়াছে । ০ বিন্দুগামী রেখাংশ 6, 8৪ এবং চটকে যথাক্রমে 6 এবং 
€ বিন্দুতে ছেদ করিয়াছে। 

প্রামাণ্য বিষয় 8 AFD ক্ষেত্রের ক্ষেত্রফলল580 ক্ষেত্রের ক্ষেত্রফল । 

গ্রমাণ 8005 এবং ৪95 বত্রিভুজদ্বয়ে 


A E B 
5 3558, £০9953একান্তর 4985 এবং ু 
45০০3 বিপ্রতীপ 45০৪, al 
‘+ ‘ADOFSABOE. 
*. ADoF-এর ক্ষেত্কল==A৪০চ-এর AD 


ক্ষেত্ৰফল । সি 
অন্থপূপে, AF০০-এর ক্ষেত্রফল = AE0A-এর ক্ষেত্রফল এবং AA0D-এর 
ক্ষেত্ৰফল = /১০০৪-এর ক্ষেত্রফল । 
শ্ষেঃ ADOFT+o্ষে: AAODT+O্ে: AEOA=CT: ABOET+ 
ক্ষেঃACOB +o্ষেঃ AFOC. 
AEFD ক্ষেত্রের ক্ষেত্রফল 580 ক্ষেত্রের ক্ষেত্রফল । 
উপপাদ্য ৪ একটি চত্রূর্জ সামান্তরিক হইবে 
যদি (i) বিপরীত বাহুগুলি সর্বসম হয়, 
অথবা (ii) বিপরীত কোণগুলি সর্বঘম হয়, 
অথবা (0) দুইটি বিপরীত বাহু সর্বসম ও সমান্তরাল হয়, 
অথবা (iv) কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে । 
উদ্দা. যদি কোন চতুভূর্জের কর্ণদয় সর্বসম হয় এবং পরস্পরকে লম্বভাবে 


সর্মদ্বিখপ্ডিত করে, তবে চতুভূজটি একটি বর্গক্ষেত্র হইবে।  £ টি 
স্বীকার? 8৪০০ চতুভুদের নত এবং 55 কর্ণদ্য় Pete 


সর্বসম। উহার! পরস্পরকে ০ বিন্দুতে ছেদ করিয়াছে। 
“এখানে 06> 60, 55:58 এবং £A0D ও রগ 
6 


480A প্রত্যেকে সমকোণ। 


12 মাধ্যমিক জ্যামিতি 
প্রামাণ্য বিষয় £ঃ 89০০ একটি বর্গক্ষেত্র। 
প্রমাণ ৪ যেহেতু নত = তত এবং তট = তল) | 
অতএব, £৪০০ একটি সামাসন্তরিক । 
আবার, /১%০০ এবং £১৪০০-এর মধ্যে চহ 

AC ~ BD. 


DA ৯:80, 55 33 5 


| 


[৫] 
LB 


বং 


AADC~ABcD 
“খন, £০০৪৪০০$ কিন্তু ০০%-এর পরিমাপ+- £802-এর পরিমাপ 
=2 সমকোণ। 
৪4০০-এর পরিমাপ- 2 সমকোণ ; 
4০9/-এর পরিমাপ=1 সমকোণ । 


আবার, ADoA এবং /১/০৪-এর মধ্যে D0 = 0B, /AODS~ 7 BOA এবং 
0 সাধারণ । 

“. ADOA>SANAAOB | 
“. 7৪ 2ুটঢল 


| 
ABCD একটি বৰ্গক্ষেত্ৰ । 


উপপাদ্য: তিন বা ততোধিক সমান্তরাল সরলরেখা ছারা ছিন্ন কোন একটি 


ছেদকের অংশগুলি যদি পরস্পর সর্বসম হয়, তবে উক্ত সমাস্তরাঁল সরলরেখাগুলি দ্বারা । 
ছিন্ন অপর যে-কোন ছেদকের অনুরূপ অংশগুলিও পরস্পর সর্ববম হইবে। 


উপপাগ্ঠ ৪ ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু হইতে উহার অপর একটি বাছ! | 
পর্স্ত অঙ্কিত রেখাংশ যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয় তবে উক্ত রেখাংশ অপর' 
বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। 


উপপাদ্য ঃ কোন ত্রিভুজের যে-কোন দুইটি বাহুর মধ্যবিনদুদযের সংযোজক 
রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হইবে। 


ABCD চতুভূঞ্জের মন্ত এবং 65 বাছুর মধ্যবিন্দদঘ যথাক্রমে L এবং 1 ? 
চতুতূর্জটির মত এবং 85 কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, যণ 


থাক্রমে 6 এবং ০, হইলে দেখাও থে” 
০7171 একটি সামান্তরিক। 

স্বীকার ঃ 59০০ চতুভূুজের AB এবং 

০চ-এর মধ্যবিনুদ্ধয় যথাক্রমে !. এবং ॥ ১ আবার 


মত এবং ৪ট কর্ণহুইটির মধ্যবিন্দু্ধয় যথক্রেমে P 
এবং 0। 


প্রামাণ্য বিষয় £ ০/:57 একটি সামান্তরিক। 


জ্যামিতি 


18 
প্রমাণ ঃ AAD-এর মচ এবং ঈচ-এর মধ্যবিন্দু যথাক্রমে. এবং | 
+. GL IDA এবং QL=Y AD | 


আবার, £১/০০-এর আত এবং 65 বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এবং ॥, 
‘. চা | লচ এবং PH=} AD| 
২০07৯589617 
AL > FH; 
কিন্ত চন | এ্‌। 
LPH একটি সামান্তরিক। 


উরি; (9 একই ভূমির উপর ও একই সমাস্তরাল-যুগলের মধ্যে অবস্থিত 


সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান । 


(i) একই সুমির উপর অবস্থিত ও একই উচ্চতাবিশিষ্ট সামাস্তরিকশুলিক্স 
(ক্ষেজ্ফল মান । 
উদ |. 


ABCD আমাস্তরিকের মধ্যে 0 যে-কোন একটি (বন্দু। প্রমাণ কর যে 
০৪৪ এবং ০০০ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল একত্রে সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক। 

স্বীকার? /59০9 একটি সামাস্তরিক এবং ০ উহার অন্তঃগ্থ একটি বিন্দু। 
ভন, 58, GS এবং 65 অঙ্কন কর। হইল । 


প্রামাণ্য বিষয় 8 ০89. এবং ০০০ ্ু 


A 
ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি 992 সামাস্ত- উজির 
রিকের ক্ষেত্রফলের অর্ধেক । 2 
প্রমাণ ৪ ০ বিন্দু দিয়া ৪ বা 5০-এর ৰ 
সমান্তরাল করিয়া 


সঃ অঙ্কন করা হইল 2 
উহ] টন এবং 55-এর সহিত যথাক্রমে * এবং Y বিন্দুতে মিলিত হইল। 
এখন £১০/৪ এবং £৪%% সামাস্তরিক একই ভুমি ম৪-এর উপর এবং একই 
সমান্তরাল যুগল নল ও স্ব-এর মধ্যে অবস্থিত। 
£১০৯৪-এর ক্ষেত্রকল-$.(৪+৯% সামান্তরিকের ক্ষেত্রফল) । 
অন্থরূপে, /১০০০-এর ক্ষেত্রফল =} (০৮০ সামাস্তরিকের ক্ষেত্ৰফল) । 
/২০৯৪-এর ক্ষেত্রফল + /১০০০-এর ক্ষেত্রফল 
সু (৪৯ সামাস্তরিকের ক্ষেত্ফল+ 2X২০ সামান্তরিকের ক্ষেত্রফল) 
= (২৪০০ সামান্তরিকের ক্ষেত্রফল)। 


14 মাধ্যমিক জ্যামিতি 


উপপাদ্য £ একই ভূমির উপর এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবহিত: : 
ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান । | | 


উপপাদ্য? সমান সমান ভূমির এবং একই সমান্তরাল-যুগলের মধ্যে অবস্থিত 
ত্রিতুজগুলির ক্ষেত্রফল সমান। 

উদ্দা. AABC-এর AB বাহুর উপর P যে-কোন একটি বিন্দু। 5 বিন্দু দিয়া 
65 বাহুর সর্বসম এবং সমান্তরাল করিয়া হু টানা হইল। কু, তন বাহকে ৭ 
বিন্দুতে ছেদ করে। দেখাও যে AA&R এবং /১০,2৪-এর ক্ষেত্রফল সমান । 

স্বীকার? £১৯৪০ এর ঢভ্ বাহুর উপরিস্থিত ৮ বিন্দু হইতে অঙ্কিত রেখাংশ 
চR উক্ত ত্রিভুজটির তম বাহুকে ০ বিন্দুতে ছেদ 
করিয়াছে । এখানে গুহ | 8৪0 এবং PR = BC. 

প্রামাণ্য বিষয় ? AAR এবং ১০০০৪ রি রি 


-এর ক্ষেত্রফল সমান । 
অঙ্কন 2? চত এবং হত অঙ্কন কর] হইল। ৫১ 
রগ 


প্রমাণ 8 অঙ্কনাহসারে, 2৪০. একটি ৪ ৃ 
সামান্তরিক। | 
AB | RC ; এখন AAPC এবং AAPR একই ভূমি মচ-এর উপর অবস্থিভ, 
এবং উহার! ন৪ ও িত সমান্তরাল-যুগলের মধ্যে আছে। 
AAPC এবং AAPR-এর ক্ষেত্রফল সমান । 
‘4 ক্ষেঃ AAPC- ক্ষেঃ AAPO =O: AAPR — CT: AAPG 
+. AACR এবং APC০-এর ক্ষেত্রফল সমান। 
আবার চাছ || 85 বলিয়া, ARP এবং /১০০০-এর ক্ষেত্রফল সমান। 
AAQR এবং £১5৪০-এর ক্ষেত্রফল সমান। 
উপপাগ্ ? একই ভূমির উপর এবং উহার একই পার্শ্বে অবস্থিত সমান 
ক্ষেত্রকলবিশিষ্ট ত্রিভুজদযূহ একই সমান্তরাল-যুগলের মধ্যে অবস্থিত | 
উদ. A8৪0 ও DBC ত্রিভুজ ও ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং উহাদের 
ক্ষেত্রফল সমান। /১/৪০ সমদ্বিবাহ হইলে দেখাও যে, ॥A৪০-এর পরিসীমা 
/১০৪০-এর পরিসীমা হইতে ক্ষুদ্রতর। 
স্বীকার ? ()) /,৯৪০-এর ক্ষেত্রফল = £১০৪০-এর ক্ষেত্রফল, () নল = GF 
এবং (01) 8৪০ এবং ০৪০ ত্রিভূজদ্বর একই ভূমির উপর অবস্থিত। 


A 


জ্যামিতি 1৮ 
প্রামাণ্য বিষয় £ ৫৪+৪০+-০%)-099+-8০4-09) 
অঙ্কন £ নঢ অঙ্কন করা হইল। ৪-বিন্দু হইতে বধিত চন-এর উপর লা লঙ্ছ 
টানা হইল। তর-কে বিত করাতে উহা ভ্া্-এর 
বধিতাংশের সহিত ॥ বিন্দুতে মিলিত হইল। 
Nচ অঙ্কন করা হইল। 
প্রমাণ 8 5C| 75; অর্থাৎ BC ॥ দিত 
4148০ সমকোণ; ৮৮ /১৭৪০-এর 
481২০-এর পরিমাপ + 41০8-এর পরিমাপ = 90° 
481২০-এর পরিমাগ+ 41০৪-এর পরিমাপ /18/-এর পরিমাপ -- 


489০-এর পরিমাপ। 
২১813034398 07489034808 41309) 


আবার, /১/১৭৪-এর AM L NB; ৮, ভাব 3145; অতএব ঢা 3:55. 

এখন £১০1৭০-এর, NC<(DN + CD) 

অর্থাৎ, (AN+ CA)<(0B + CD). 

অর্থাৎ, (AB + CA) < (DB + CD), [ (৫) হইতে ]. 

“. (AB+FBCH+CA)<(DB+BC+CD). 

উপপাদ্য ? যদি একটি ত্রিভুজ ও একটি সামান্তরিক একই ভূমির উপর এবং 
একই সমাস্তরাল-যুগলের মধ্যে অবস্থিত হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির 
ক্ষেত্রফলের অর্ধেক হইবে। 

উদ্দা. 4890 একটি সামান্তরিক। > ও % যথাক্রমে তত এবং টন্ল-এর 
উপরিস্থিতি যে-কোন দুইটি বিন্দু। প্রমাণ কর যে, &১৪ এবং BY ত্রিভুজদবয়ের 
ক্ষেত্রফল সমান। 


স্বীকারঃ ৪০০ সামান্তরিকের 65 এবং  ॥ রর 
চন বাহুর উপর যথাক্রমে ১ এবং Y যে-কোন 
{ 
দুইটি বিন্দু। + 


প্রামাণ্য বিষয়ঃ /১৯১৪-এর ক্ষেত্রফল = 
£১৪+০-এর ক্ষেত্রফল, 
অঙ্কন ঃ নস, চস, BY এবং তত অঙ্কন করা হইল। 


9. x ০ 


16 মাধ্যমিক জ্যামিতি 
প্রমীণ ৪ 4১৪১৪ এবং ৪০০ সামাস্তরিক একই ভূমি মভ-এর উপর অবস্থিত 
“এবং উহারা মন এবং চত সমাস্তরাল-যুগলের মধ্যে আছে। /১১৪-এর ক্ষেত্রফল = 
প্র (ABCD সামস্তরিকের ক্ষেত্রফল )। অন্গরূপে, /১৪+০-এর ক্ষেত্রফল-ঠ ( ABCD 
-সামান্তরিকের ক্ষেত্রফল )। 
AAXE-এর ক্ষেত্রকল-ন £১৪+০-এর ক্ষেত্রফল । 
"উপপাদ্য £ ত্রিভুজের বাহুগুলির ল্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। 
উদাঃ ত্রিভুজের শীর্ববিনদুগুলি হইতে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব 
'রেখাংশগুলি একটি বিন্দুতে মিলিত হয় । 
স্বীকার ঃ ABC ত্রিভুজের A, ৪ এবং ০ বিন্দু হইতে উহাদের বিপরীত বাহুর 
"উপর অঙ্কিত লম্বত্রয় যথাক্রমে নট, ৪6 এবং CF; AD, BE এবং GF রেখাংশ 
‘56, তন এবং কে যথাক্রমে D, 6 এবং চ বিন্দুতে ছেদ করিয়াছে। 
প্রমাণ্য বিষয় ? নট, চু এবং ভা 
রেখাংশ তিনটি সমবিন্দু। 
প্রমাণ ৪ ০ ত্রিভুজের A, B এবং 
‘৫ বিন্দু দিয়া 86, তম এবং নু বাহুর 


<> <-> 
সমান্তরাল করিয়া যথাক্রমে ৪2, 114 এবং 


*র্ঘঈ 
7০ সরলরেখা তিনটি টান| হইল। 
<-> 
মনে কর, ৮১ %, 2 যথাক্রমে Pa এবং 
~~ বি —> 


<> বব 
N-এর, ৪৮ এবং ৮০-এর এবং 1৭1 এবং ওহি-এর ছেদবিন্দু। 
এখন, A28C সামান্তরিকের ই 3 চত এবং 88০% সামান্তরিকের ড় > চত, 
"* 4 বিন্দু ক-এর মধ্যবিন্দু । 


আবার, ৪6 | ZY এবং দত LBC. BAI 1 ই, 


অঙ্গরূপে, ৪ বিন্দু Zস-এর মধ্যবিন্দু এবং চল 1 =x. 
আবার, ০ বিন্দু সম-এর মধ্যবিন্দু এবং চত |. স়, 


XY 2 ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকত্ৰয় যথা 


ক্রমে নট, চু এবং 
653 অতএব মচ, ৪ছ এবং তা সমবিন্দু। 


জ্যামিতি 17 


উপপাঁন্য ৪ ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদিগ্ডক তিনটি অমবিন্দু। 
| উদ. 480 ত্রিভুজের অস্তঃকেন্দ্র ০ হইলে প্রমাণ কর যে, 48০০-এর 
পরিমাপ -9০*+-$ (/৭-এর পরিমাপ )। 
| স্বীকার ? 49০ ত্রিভুজের অন্তঃকেন্্র ০. A 
প্রামাণ্য বিষয় ? /800-এর পরিমাপ 
| =90°+3 (4/-এর পরিমাপ )। 
অঙ্কন? 5B এবং তত অঙ্কন করা হইল। 
প্রমাণ ৪ £১০৪০ হইতে, 
4989-এর পরিমাপ-্ (4৪-এর পরিমাপ ) 
এবং 4০০8-এর পরিমাপ-্ঝু (/০-এর পরিমাপ ) 
এখন 48০০-এর পরিমাপ+ 4০8০-এর পরিমাঁপ+ /০০৪-এর পরিমাপ 
-180% 
48০০-এর পরিমাপ+& (4৪-এর পরিমাপ+ 4০-এর পরিমাপ) 
=180°. 
48০০-এর পরিমাপ +3 (4৪-এর পরিমাপ+ 4০-এর পরিমাপ + //- 
এর পরিমাপ )=180°43 (4/-এর পরিমাপ ), 
4৪০০-এর পরিমাপ +90°=180°+3 (/-এর পরিমাপ )। 
£৪০০-এর পরিমাণ=90°4-3 ( 4/-এর পরিমাপ ), 
অম্পান্ত 1.. এমন একটি সামান্তরিক অঙ্কন কর যাহার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট 
ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এবং যাহার একটি কোণ নির্দিষ্ট কোণের সহিত 
সর্বনম হয়। 
সম্পাষ্য 2. একটি নিদিষ্ট ঝজুরেখক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ 
অঙ্কন কর। 
উদর. !. একটি নির্দিষ্ট আযতক্ষেত্রের ক্ষেত্রফলের সমান করিয়া এরূপ একটি 
সামান্তরিক অঙ্কন কর যাহার সন্নিহিত বাহুছয় দুইটি নির্দিষ্ট রেখাংশের সহিত 
সর্বসম হয়। 
মনে কর, 8800 একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র । 2 এবং ॥ দুইটি নির্দিষ্ট রেখাংশ | 
এমন একটি সামান্তরিক অঙ্কন করিতে হইবে যাহার সন্নিহিত বাহদ্ধয় এ ও /-এর 
দৈর্ঘ্যের সমান এবং যাহার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান । 
জ্যামিতি/৪ (১০ম) 


7৪ মাধ্যমিক জ্যামিতি 

অঙ্কন ৪ 88 অথবা ন5-এর বধিতাশ হইতে 2-এর দৈর্ঘ্যের সমান করি! 
হি অংশ কাটিয়া লও | টচ অঙ্কন 
কর। চ5-এর সমান্তরাল করিয়া ৪ 
বিন্দু হইতে অঙ্কিত সরলরেখা লট-এর 
বধিতাংশের সহিত ও বিন্দুতে মিলিত 
হইল। 5. হইতে 5 এর সমান্তরাল 


করিয়া ও7 ৪7 সরলরেখা অঙ্কন কর । 
A-কে কেন্দ্র করিয়া a দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ লইয়। একটি বৃত্তচাপ অঙ্কন | 
মনে কর, উক্ত চাপটি ও৭-কে ₹.বিন্দুতে ছেদ করিল। কে কেন করিয়া 1 
হইতে মচ-এর দৈর্ঘ্যের সমান করিয়া হিতু অংশ কাটিয়া লও | চত্র অঙ্কন কর। 
তাহা হইলে ৯০০-ই নিদিষ্ট সামান্থরিক হইবে। 
প্রমাণ ৪ 5851 আয়তক্ষেত্র অঙ্কন কর। 
এখন, APR সামান্ত রকের ক্ষেত্রফল -9451/ আর়তক্ষেত্রের ক্ষেত্রফল । 


= ABCD আন্তক্ষেত্রের ক্ষেত্রফল । 
উপপাদ্য 8 ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিনদু। 


উদ্বা. ত্রিভুজের যে-কোন দুইটি মধ্যমার দৈর্ঘ্য একত্র যোগে তৃতীয় মধ্যমার রথ 
অপেক্ষ। বৃহত্তর 
দ্বীকার ? 4৪০ একটি ব্রিভুজ। উহার নট, উল 
এবং 57 মধ্যমাত্রয় পরস্পর ০ বিন্দুতে ছেদ করিয়াছে। 
প্রামাণ্য বিষয় 8 ত্রিভুজটির যে-কোন দুইটি 
মধ্যমার দৈর্ধ্য একত্রে তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা 
বৃহভর। 
অঙ্কন ঃ মঢ-কে 1৫ পর্যন্ত এইরূপে বধিত 
করা হইল যাহাতে চাবচত হয়। তার অঙ্কন 
কর! হইল। 
প্রমাণ ঃ ০৪০ এবং ০০ ত্রিভুজদ্বয়ে চাহ 


য DK 
£KD0=/8500 (বিপ্ৰতীপ ) এবং চত 
ত্রিভূজ্দ্বযন সর্বসম। 
KC=BO .. KC=BO 


) I 


জ্যামিতি 19 


খএখন, ০০1৫ ত্রিভুজ হইতে, (০০+160)- ০k 
+ (০০+৪০)৯ ok. 
আবার, A0=90D=5Dk. 
“+ AO=(0D.DkK)=0OKk. 
‘+ (0C+B0O)>AO 
এখন, 00=£ CF, BO=3 EE এবং + AO=3 AD. 
“+ 2(CF+BE)>2 AD 
‘+ (CF +BE)>AD 
অনুরূপে প্রমাণ করা যায়, (86 + AD)>cCF 
এবং (CF + AD) >BE. 


অনুশীলনী 

1. এমন দুইটি চতুত্টজের নাম বর খাহাদের প্রত্যেকটি কোণ্রে পরিমাপ 
সমান। উহাদের ওত্যেবটীর কণছয় কি পরস্পরকে সমবোণে ফযছিখণিত করে? 

9. BCD সামান্তরিকের £/-এর পরিমাপ £4৪-এর পরিমাপের চারগুণ 
হইলে সামাস্তরিকের কোণগুলের পরিমাপ নিণয় কর। 

3. একটি সামাস্তরিকের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি 65 সে. মি. ; ইহার একটি 
বানর দৈর্ঘ্য অপর একটি বাহুর দ্বিগুণ অপেক্ষা! 18 সে. মি. বেশি হইলে বাহগুলির 
দৈর্ঘ্য নির্ণয় কর। 

4, একটি সমদ্বিবাহু সমকোণী ত্িতুভের বাহগুলির মধ্যবিন্দুগুলি যোগ করিলে 
যে-ত্রিভুজ উৎপন্ন হয় তাহার কোণগুলির পরিমাপ নির্ণয় কর। 

5. ABC সমবাভ ত্রিভুজের 28, 65 এবং 67-র মধাবিন্দুগুলি যথাক্রমে 09. ও 
2) /১৪৪০-এর একটি বাহুর দৈর্ঘ্য 19 সে. মি. হইলে 25০ চতুভূজের বাহুগুলির 
দৈর্ঘ্যের সমষ্টি কত? 

6. একটি মধ্যমা কি ত্রিতুজকে দুইটি জমান ক্ষেত্রফল-বিশিষ্ট ভ্রিতুজে বিভক্ত 
করে? 

7. সামাস্তরিকের কর্ণছ্য় কি উহাকে চারটি সমান শ্ষেত্ফল-বিশিষ্ট ত্রিতুজে 
বিভক্ত করে? 

8. কোন বর্ণক্ষেত্রের বার দৈর্দ্য একটি সমদ্বিবাহু সমকোণী তিভূজের অতিতুজের 
সমান। বর্গশ্মেত্রটির ক্ষেতফল মমকোণী ভিতুজটির ক্ষেত্রফলের কতগুণ ? 

9. () কোন্‌ প্রকারের ত্রিভুজের পরিকেন্দ্র, অস্তঃকেন্দ্র এবং ভরকেন্দ্র একই 
বিন্দুতে থাকিবে? () ত্রিভুজের পরিকেক্দর সর্বদাই কি ত্রিভুজের অন্তঃস্থ ? 

10. সমবাহু ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে উৎপন্ন ত্রিভুজটির 


লঙ্ববিন্দু মূল ত্রিভুজের লম্ববিন্দুর সহিত কি একই হইবে? 


20 মাধ্যমিক জ্যামিতি 


11. সামান্তরিকের চারটি বাহ সমান হইলে প্রতোক কর্ণ উহার বিপরীত 
কোণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। 


12. ABCD চতুভূজের 51! 56 এবং 556; প্রমাণ কর যে 
4 DAB = /CBA এবং £ADC > 4800. যদি £2AB-এর পরিমাপ 8) হয়, 
তবে £800-এর পরিমাপ কত ডিগ্রী হইবে? 

13. ABCD একটি সামান্তরিক, ১, 65-এর মধ্যবিন্দু। 4১৪. সমকোণ 
হইলে দেখাও যে, A8= 980. 

14. ABC ত্রিভুজের ৪5 = চন ; যদি P, ০১ যথাক্রমে ন, ৪ত এবং 6&- 
এর মধ্যবিন্দু হয়, তবে দেখাও যে 7২০৪০ একটি রধস। 

15. APB এবং 6০5 রেখাংশদ্বয় পরস্পর সমান্তরাল । দেখাও যে / AP, 
BPO, 4০০৮ এবং £৮০০-এর সমদ্বিথগুকগুলি একটি আয়তক্ষেত্ৰ গঠন করে। 

16. 88০95 সামান্তরিকের 5 বাহুর উপর ৮ একটি বিন্দু। দেখাও যে 
APAB-এর ক্ষেত্রকল+ /১5০০-এর ক্ষেত্রফল = /১৮৪০-এর ক্ষেত্রফল । 

17. 4১৯৪০ এবং ADBC একই ভূমি B6-এর উপর অবস্থিত। 51 56 
এবং B56, নত-কে চ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। দেখাও যে A৪60-এর ক্ষেত্রফল 
= AcED-এর ক্ষেত্রফল । 


18. 4'2 সে. মি. বাহুবিশিষ্ট একটি স্বধম বড় হুজের সমান ক্ষেব্রফলযুক্ত একটি 
বৰ্গক্ষেত্ৰ অঙ্কন কর। 


19. ABC ত্ৰিভূজের পরিকেন্দ্র ০ হইলে দেখাও যে 4০৪০-এর পরিমাপ 
=90°_ 4/-এর পরিমাপ । 


'20. কোন ত্রিভুজের ভরকেন্্র এবং পরিকেন্দ্র একই বিন্ধ হইলে প্রমাণ কর যে 
ত্রিভুজটি সমবাহু। 


21. কোন ত্রিভুজের মধ্যম! তিনটি দেওয়া! আছে; ত্রিভুজটি অঙ্কন কর। 


22. একটি চতুতূ'জের কোন 'কৌণিক বিন্দু হইতে একটি রেখাংশ টানিয়া 
চতুভূ জটিকে সমদ্বিগণ্ডিত কর। [6.5.54] 


23. কোন নির্দিষ্ট ভূমির উপর একটি নির্টিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট 
একটি ত্রিভুজ অঙ্কন কর। 


24. 2'5সে মি. দৈৰ্ঘ্য-বিশিষ্ট একটি 
ত্রিভুজ অঙ্কন কর। 


25. একটি চতুভজের কোন বাহুর উপরিস্থিত একটি বিন্দু হইতে একটি 
মরলরো টানিয়৷ চতুতূজটিকে সমদিথগ্ডিত কর। 


বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলযুক্ত একটি 


রণ ¢ Ur I. 0 
উদার» 


~~ 
দি 


i 
fl 


NS ৯0০১, 


দ্বিতীয় অধ্যায় EE 


বৃত্ত সম্বন্ধীয় উপপান্য 


দৈনন্দিন জীবনে তোমরা যে সকল বস্তুর সন্দে পরিচিত তাহাদের অনেকেরই 
আকার বৃত্তের মত, যেমন ছোট বড় গাড়ীর চাকা, বিভিন্ন পাত্র, যন্ত্রাংশ প্রভৃতি। 
ভিন্ন ভিন্ন জ্যামিতিক চিত্রগুলির মধ্যে বৃত্ত একটি বিশেষ স্থান অধিকার করিয়াছে। 
প্রকৃতপক্ষে, যন্ত্রবিদ্ধায় বৃত্তের ব্যাপক ব্যবহার দেখা যায়। এই অধ্যায়ে বৃত্ত 
সম্বন্ধীয় কতকগুলি জ্যামিতিক বিষয়ের আলোচন! করা হইবে । 

2.1. সংজ্ঞা? কোন সমতলে ০ একটি নিদিষ্ট বিন্দু এবং মাঘ একটি নির্দিষ্ট 
রেখাংশ। মনে কর, মাত রেখাংশের দৈর্ঘ্য ₹। এখন উক্ত সমতলে ০ বিশু হইতে 
* দূরত্বে অবস্থিত বিন্দুসমুহের ছার! উৎপন জ্যামিতিক চিতুকে বৃত্ত (01:09) বলে । 
নির্দিষ্ট বিন্দু ০-কে উক্ত বৃত্তের কেন্দ্র (098%:9 বল! হয়। 

বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু » হইলে ঢ% রেখাংশটিকে বৃতটির ব্যাসার্ধ 
(88105) বলে। যদি বৃত্তটির ধারক-তলে ৮ এরূপ একটি বিন্দু হয় যে, 
() ০৮২০৮, তবে 6 বিন্দুটিকে বৃত্তের আন্তঃন্থবিন্দু ( Interior point ) এবং 
(i) ০৮১০৯, তবে £ বিন্দুকে বৃত্তের বহিঃস্থবিন্দু ( Exterior 2০) বলে | 
কেন্দ্ৰবিন্দু, বৃত্তের অন্তঃস্থ ব| বহিঃস্থ কোন বিন্দুই বৃত্তের অংশ নহে। যে-বিন্দুগুলির 
সমন্বয়ে বৃভটি গঠিত হইয়াছে তাহাদের প্রত্যেকটি বিন্দকেই বৃত্তের উপরিশ্থিত বিন্দু, 
বলা হয়। 

যে রেখাঁংশের প্রান্তবিন্দুছয় বৃত্তের উপর অবস্থিত তাহাকে বৃত্তের জ্যা (02০74) 
বলে। কে্দ্রবিন্দুগামী জ্যা-কে বৃত্তের ব্যাস 
( Diameter ) বলা হয়। পাশ্বের চিত্রে 48005 B A 
বৃত্তে AB জ্যা এবং CE ব্যাস । এখন ০০305; 
অতএব ০০-০৪। অতএব ০ বিন্দু ০ছ-এর ০ E 
মধ্যবিন্দু। অর্থাৎ বৃত্তের ব্যাস উহার কেন্দ্রবিন্দুতে 
সমদ্বিখণ্ডিত হইবে | 

ছুই বা ততোধিক বৃত্তের ব্যানার্ধের দৈর্ঘ্য D 
সমান হইলে উহাদের সর্বসম বৃত্ত বলে। 

কোন -তলে অবস্থিত দুই বা ততোধিক! বৃত্তের একই কেন্দ্রবিন্দু হইলে এ 


বুক্তসমূহকে সমকেণ্ড্রিক বৃত্ত বলে। 


9 মাধ্যমিক জ্যামিতি 
উপপাদ্য ! 


একই সরলরেখায় অবস্থিত নহে এন্প তিনটি বিন্দু দিয়া একটি 
এবং কেবলমাত্র একটি বৃত্ত গঠিত হইতে পারে। 


[ Thers is ono circe unl oaly ons, which passes through three 
givcn points ] 


স্বাকার 8 4,8, বিদু তিনট একই সরসরেখায় অবস্থিত নহে। 
প্রামাণ্য বিষয়? 4, ৪, ০ বিন্দু দিয়া৷ একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যাইতে 
পারে। 


—> 


৯ 
অঙ্কন? 43. এবং ৪৩-এর লঙ্গ সমদ্বিখগুক যথাক্রমে ০2 এবং 59 অঙ্কন করা 
হইল। 
প্রমাণ যেহেতু A, B, ০ বিন্দু 
তিনটি একই সরলরেখায় অবস্থিত নয় 
2৯১ 
অতএব DF এবং €9 পরস্পর সমান্তরাল 


<> 
হইতে পারে ন।। মনে কর, 95 এবং 


০২ 
EG পরস্পরকে ০ বিন্দুতে ছেদ করিয়াছে। 
0A, 6৪ এবং 56 অঙ্কন কর! হইল। 


এখন ০ বিন্দু ম-এর লঙ্থ সমন্বি-খ গুকের উপর অবস্থিত বলিয়। তম 2 ত; 
অনুরূপে, 58 ৯006. ৮৮. 58535685355. 

০-কে কেন্দ্র করিয়। = ব্যানার্ব লইয়া অঙ্কিত বৃত্ত &, ৪, ০ বিন্দুগামী 
হইবে। 


হা ৯ 
এখন DF এবং ও সরলরেখা দুইটি পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করিতে 
পারে না। অতএব এক্ষেত্রে বৃত্তের উপরিস্থিত বিন্দু A, B, ০ এবং কেন্দ্রবিন্দু ০ 
নিদিই, ৃতরাং প্রদত্ত বিন্দু তিনটি দিয়া কেবলযাত্র একটি বৃত্তই অঙ্কন করা 
সম্ভব 
অনুসিক্ধান্ত 1, ছুইট বৃত্ত পরম্প্রকে দুইটির অধিক বিন্দুতে ছেদ করিতে 
পারে না। 


জ্যামিতি 23 
ভপপাদ্য 2 
কোন বৃত্তের কেন্দ্রবিন্দুর মধ্য দিয়া একটি সরলরেখা অঙ্কন করিলে, 
ইহা যদি বৃত্তের ব্যাস নহে এরূপ কে ন জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে, তবে 
অঙ্কিত সরলরেখাটি উক্ত জ্যা-এর উপর লম্ব হুইবে। 
বিপরীতক্রমে, কেন্দ্রবিন্দু হইতে কোন জ্যা-এর উপর অঙ্কিত লন্ব 
উক্ত জ্যা-কে সমদ্বিখণ্ডিত করিবে 
[A 92550561150 drawn from the centro of a circle to bisect a 
chord which is not 0 diameter is at right sngles to the chord 
and converse'y, the perpendicular to a chord from tbo centre of 
a circle bisects the chord. ] 
স্বীকার ? মনে কর বৃত্তের কেন্দ্রবিন্দু ০ এবং বৃত্তের ব্যান নহে এরূপ একটি জ্যা 
5; 9 বিন্দু মভ-ড্যায়ের মধ্যবিন্দু। অর্থাং, DA= DB. 
প্রামাণ্য বিষয় 2৪ ০ এবং 2 বিন্দুগামী 
সরলরেখা, 78-এর উপর লঙ্ব। 
অঙ্কন? তন এবং 65 অঙ্কন কর! হইল। 
প্রমাণ $ এখানে ০৯৯98) 


~ B=, el smo 
এন A KODE uqtABODESMs TEU; sSNA 


67 3 চল (স্বীক্কার ) 
তন ৯55 (ব্যাসার্ধ) এবং 65 সাধারণ বাছু। 
/১ 00/34/5908 5 
/05A 33408. এবং ইহারা পরস্পর সম্পূরক বলিয়া প্রত্যেকে 
লমকোণ। ৮ 00 L 7. 
যেহেতু" 65, ০ এবং 9 বিন্দুগামী সরলরেখার উপর অবস্থিত অতএব ০১০ 
'বিনদুগামী সরলরেখা) 85-এর উপর লম্ব হইবে। 


বিপরীতক্রমে, 


স্বীকার £ মনে কর বৃত্তের কেন্দ্র 0, জ্য। মন এবং 65 1 নি. 
প্রামাণ্য বিষয় 8 0DA=DB. 
অঙ্কন ৪ তন এবং তল অঙ্কন কর! হইল। 


24 


মাধ্যমিক জ্যামিতি 
০DA এবং 998 সমকোণী ত্রিভুজছয়ে 
£0ODA 334098 (সমকোণ ) 


68 08.(অতিভূজ ) এবং 65 সাধারণ বাহু। 
++ 4১9০৪ > 4998; 


প্রমাণ ঃ 


“- DASE; 


অন্তুসিদ্ধান্ত 1. বৃত্তের যে-কোন জ্যা-এর লঙ্ব-সমদ্বিথগুক উহার কেন্দ্র 
যাইবে। 


DA= DB. 


অনুশীলনী 8 
কোন বৃতের কেন্দ্রবিন্দু ০ এবং জ্যা ন ; যদি ০/-০ নে. মি, এবং ০ 
নিউ জ্যাওর দূরত্ব ও সে.মি/হ্য বো 6 বর ক্ষেএফল কত 1 
৪. কোন বৃত্তের কেন্দ্রবিন্দু হইতে ৫ সে.মি. দীর্ঘ একটি ভ্যা-এর দূরত্ব 5 সে.মি. 
বতটির কেবিন হইতে কোন জ্যা-এর দূরত্ব 19 সে.মি. হইলে উহার র্ঘ্য কত 1 
৪, 80 সে.মি. দীর্ঘ একটি জ্যা-এর কেন্দ্রবিন্দু হইতে দূরত্ব 0 সে.মি.| উক্ত 
বৃত্তের 14 সে.মি. দীর্ঘ জ্যা-এর কেন্দ্রবিন্দু হইতে দূরত্ব কত? 
£. তোমাকে একটি ধাতুনিমিত বৃত্তাকার চাকৃতির কেন্দ্রবিন্দু নির্ণয্ন করিতে বলা! 
হইল। তুমি কিরূপে সমস্যাটির সমাধান করিবে ? 
5. AB বৃত্তের অস্তঃস্থ বিন্দু ০3 যদি তন = চEচ 
যে ০ বিন্দু বৃত্তটির কেন্দ্র হইবে। 
6. প্রমাণ কর যে, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্য|। 
£ বৃভের কেন্দ্র ০, ব্যাসার্ধ টন এবং 
একটি জ্যা 8৪. 
প্রামাণ্য বিষয় £ 4৪১ ০1 
অঙ্কন 8 0% |. ম5 টানা হইল। 
প্রমাণ £ A০১২ সমকোণী এবং উহার অতিভূজ তন, 
2৮০৮০ অর্থাৎ, ৪৮৪ 0A 
AB<ZOA('- 9AX=AB) 


7. দুইটি সমানুরাল জ্যা-এর মধ্যবিন্দু দুইটির সংযোজক রেখাংশটি কেন্দ্রবিন্ুগামী 
হইবে। : 


1. 


বূভটির ব্যাস নহে এরূপ যে-কোন 


জ্যামিতি 95 


5. প্রমাণ কর যে, (i) একই বৃত্তের সর্বসম জ্যা-গুলি কেন্দ্র হইতে সমঢ্রবর্তী 
এবং (|) একই বৃত্তের কেন্দ্র হইতে সমদূরবর্তা জ্যাগুলি পরস্পর সর্বসম। 
() স্বীকার : 8৪2০ বৃত্তের কেন্দ্রবিন্দু ০ এবং জ্যা মচ = জ্যা 655. 
এখানে 0M L AB এবং ON 155. 
প্রামাণ্য বিষয় 8 ০M=০N. 
অঙ্কন 2? 0A এবং 66 অঙ্কন করা হইল। 
প্রমাণ? এখানে০M 1853 
AM= 3. AB. 
আবার, ON L 65; 
CN=5. CD. 
কিন্ত, 86266. ( স্বীকার ) +. AM = ঢা, 
এখন AA০M এবং ১০০/২-এর মধ্যে, 
ADOC. (ব্যাসার্ধ), 4/4০ == 40২০ (সমকোণ) এবং AM == GN. 
AAOM = ACON. 
তাত 3 ঢা; .. OM= ON. 


(৮) স্বীকার £ A800 বৃত্তের মত এবং 65 জ্যাদয়ের উপর কেন্দ্রবিন্দু ০ হইতে 
অঙ্কিত লহ্বদ্ধয় যথাক্রমে তাও এবং তN. 

এখানে ০৮ _০খ [ উপরের চিত্রটি দেখ । ] 

প্রামাণ্য বিষয় ? জ্যা 85 == জ্যা ০০, 

অঙ্কন ? তন এবং 66 অঙ্কন করা হইল। 
প্রমাণ? এখানে 0/=0N ; .. OM == ০ম. 


এখন ১8০1৬ এবং ACON-এর মধ্যে, 
তান 206, 48140 401০ ( সমকোণ ) এবং 0 == 0ম. 


AAOM = ACON. AM = CN. 
AM = CN. 

9AM=I9CN ( ° OM L 88 এবং ০ L OD) 
AB = CD. 

জ্য! A = জ্যা ০2. 


6 মাধ্যমিক জ্যামিতি 
9. প্রমাণ কর যে, 
(i) সর্বসম বৃত্তের সর্বলম জ্যানমূহ কেন্দ্র হইতে সমদ্রবর্তী এবং 
(i) অর্বপম বৃত্তের কেন্দ্র হইতে সমন্রব্তী জ্যানযৃহ পরস্পর সর্বলম। 
() স্বীকার? 8৪৩ এবং DEF বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দু যথাক্রমে P এবং ০৯, 
এখানে ব্যাসার্ন 55 = বাদার্ব হুল এবং জ্যা 85 = জা| চুঁ, P এবং 2 বিন্দু হইতে 


50 এবং ছ£-এর উপর অঙ্কিত লঙ্ব যথাক্রমে চাদ এবং ভু, 


প্রামাণ্য বিষয় ? P=, 
A 


প্রমাণ? এখানে চস | BC; ", BuM=} Bc. 
আবার তব 1 EF; ৮৮ EN=Y} EF; 
কিন্ত জ্যা ৪তজ্যা EF; /, ভা ভা 
এখন AচPBM এবং £১০৪খ-এর মধ্যে, 
78 = OE, /BMP ~ 40145 (সমকোণ ) এবং ভা = হম, 
PM =~ GN; 


‘+ APBM 34১05) 
. PM=AN, 

() স্বীকার 8 A৪০ এবং 96৮ বৃতদয়ের কেন্দ্রবিন্দু £ এবং ০; এখানে 
ব্যাসার্ন 55 = ব্যাসার্ধ GE ; P এবং বিন্দু হইতে BG এবং EF জ্যা-এর উপর 
বথাকমে চপ এবং ওম লম্ব; P= | [ উপরের চিত্রটি দেখ ] 


প্রামাণ্য বিষয় 8 জ্যা 5ত ২ ভ্য। ইঁ, 
প্রমাণ $ AচPBM এবং £০5খ-এর মধ্যে, 
FB = GE, 48142 33 45840 (সমকোণ ) এবং দা > তম 


APBM > 4১০৪৭ ) 


BM =~ EN; BM=EN 


জ্যামিতি 97 


এখন চাপ 1 চত এবং হাব 1 চট বলিয়া, 
BM=}. BC এবং EN= }. EF, 
3.BC=2.EF; .. BC=EF 


10. কোন বৃত্তের কেন্দ্ৰ ০3 উহার 7৪ এবং 05 জ্য!-দ্বয় পরস্পর P বিন্দুতে 
‘ছেদ করিয়াছে। যদি /AP0 = 422০9 হয়, তবে ওমাণ কর যে, জ্যা 
B = জ্যা 65. 

11, কোন বৃত্তের দুইটি সর্বসম জ্যা AB এবং 65. উহার! পরস্পরকে বৃত্তের 
| অন্থঃস্থ 0 বিন্ুতে ছেদ করিয়াছে। যদি ০৯০১৪ এবং ৩০৯০০ হয়, তবে দেখাও 
যে ০৭ 05 এবং GE = তত 

12. কোন বৃত্তের দুইটি সর্বদম জ্যা চত এবং 3 চত এবং চুভ-কে বধিত 

করাতে উহার] পরস্পরকে এ বিন্দুতে ছেদ ক'রল। দেখাও যে, তদ এবং ভাত 
'রেখাংশদ্বয় সর্বসম। f 

13. কোন ৰৃত্তের হত এবং হত জা দুইটি পরস্পর সর্বসম। দেখাও যে, 

48AC-এর অন্তঃসমধ্িখ গকট বৃত্তটর কেন্দরবিন্দুগামী হইবে | 

স্বীকার ? £9০ খের কেন্দ্র ০ এবং উহার ন ও /ত ভ্যা-দ্বয় পরস্পর 

অর্বদম। 


প্রামাণ্য বিষয় ৪ I /8AC-এর অন্তংসমদ্বিখগ্ুক | 
অঙ্কন 8 তাত 1. নল, ভাব L আত টানা হইল। 


প্রমাণ 8. এখানে তার 4 হল) ০ AM= 4৪ 
আধার ON L হত) ৮. AN 5,৪8০, 
কিন্ত নত নত) ৮. AN = AN. 
AAOM এবং AAON-এর মধোঃ 
AM > নয, ZAMO = LANO (সমকোণ) B © 


"এবং OA > তম, 


‘+ AAOM 2 AAON 
4 OAM > LZ OAN. 


—> 


0A, /BAC-এর অন্ত.সমদ্িখগুক। 


28 মাধ্যমিক জ্যামিতি 


14. ছুইটি সসম বৃত্ত পরস্পরকে A এবং ৪ বিন্দুতে ছেদ করিয়াছে। যদি 
বিন্দুগামী সরলরেখা বৃত্তদ্রকে P এবং ০, বিন্দুতে ছেদ করে, তবে দেখাও থে 
85 জজ্য। 352. জ্যা। 

15. বৃত্তের দুইটি ভ্যা অসমান হইলে উহাদের মধ্যে যে জ্যা-টি কেন্দ্রের অধ্বিকত 
নিকটবর্তা সেইটি অপরটি অপেক্ষা বৃহত্তর হইবে । 

স্বীকার 2 585০ বৃত্তের: কেন্দ্র ০ ১ এবং 65 দুইটি জ্যা। 56 4. AB" 
5০ 405 এবং ০৮০9০. 

প্রামাণ্য বিষয় £ ৮৪১০০. 

অঙ্কন 2? ত এবং 66 অঙ্কন করা হইল । 

প্রমাণ ৪ ৯০৮ সমকোণী ত্রিভুজ, ০৯২৯-০০-২০ ১, 

আবার ০০০ সমকোণী ত্রিভুজে, 

০০০৪. ০9০৯+-০০0২ 

OP* + AP?=002+C02 ... (i) 

(৮ উন্নত) 
এখন ০৮০9০) oP? <00? 
১50) হইতে, ৯০৪১০০৪ 43৮08) 
আবার 0 | 8৪ এবং তত 65 বলিয়া, AB =9. AP এবং 0১. 60 

(ii) হইতে, 4 82১৮4 ca? 

(2 AP)? - (2 ca)? 

AB2>CD? ; AB>CD 


16. প্রমাণ কর যে, বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা-টি ক্ষুদ্রত্র জ্য| অপেক্ষা 
কেন্দ্রের অধিকতর নিকটবর্তী হইবে। 
17. কোন সরলরেখ| দুইটি এককেন্দ্রীয বৃত্তকে যথাক্রমে A, ৪, ০ এবং 5 বিন্দুতে 
ছেদ করিয়াছে। প্রমাণ কর যে, নত এবং ইত রেখাংশদবয় পরস্পর সর্বসম। 
15. 10 সেমি, ব্যাস-যুক্ত বৃত্তের দুইটি সমান্তরাল ভ্যা-এর দৈর্ঘ্য যথাক্রমে 
6 সেমি এবং ৪ সেমি | যদি জ্যা-ছ় কেন্দ্রের () একই পাশে, (i) কেন্দ্রের 
বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, তবে উহাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। 
[ ৬৭৪. (0) 1 সেমি ) (i) 7 সেমি এ 
19. দুইটি বৃত্তের কেন্দরদুয়ের সংযোজক সরলরেখা উহাদের সাধারণ জ্যার্কে 
সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ কর। 


জ্যামিতি 99 


স্বীকার ঃ বুত্তদ্ধর়ের কেন্দ্রবিন্দু দুইটি যথাক্রমে £ এবং ০.3 মল উহাদের 
সাধারণ জ্যা। চত রেখাংশটি এ6-কে ০ বিন্দুতে ছেদ করিয়াছে! 
প্রামাণ্য বিষয় ? 4০5 489০95 কোণ দুইটির প্রত্যেকে সমকোণ 
এবং 0598. 
প্রমাণ 2? AAP এবং £১৪০০-এর মধ্যে 
AE = BF, নত 82 এবং PO সাধারণ বাহু। 


AAPO = ABPO. 
APO = BPO. 

আবার AএRPO০ এবং AভচC-এর মধ্যে 

চ == চচ, ত সাধারণ এবং 

44593548160. 

AAPO = ABPO. 
OA=0B এবং ZAOP 3 BOP 
কিন্তু /A0P এবং /80P পরস্পর সম্পূরক বলিয়া, প্রত্যেকে সমকোণ। 

20. কোন বৃত্তের 48 সে.মি. দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির ব্যাসকে সমকোণে 
ছেদ করে। যি ব্যাসের ছেদিতাংশ দুইটির মধ্যে বৃহত্তর অংশটির দৈর্ঘ্য 89 সে.মি. 
হয়, তবে বৃত্তটির স্যাসার্ধ নির্ণয় কর। [An8. এচ সে.মি. ] 

ত্রিভুজের পরিরৃত্ত $ কোন ত্রিভুজের শীর্ঘবিন্ু তিনটি বৃত্তের উপর অবস্থিত 
হইলে বৃত্তটিকে ত্রিভুজটির পরিৰৃত্ত বলে। বৃতাটির ব্যাসার্ধকে ত্রিভুজের পরিব্যাপার্ধ 
এবং উহার কেন্দ্রবিন্দুকে (ত্রিভুজের পরিকেন্দ্র বল! হয়। 

কোন ত্রিভুজের বাহুগুলির লক্ব-সমদ্বিথওক তিনটি সমবিন্দু। উক্ত বিন্দুকে কেন্দ্র 
করিয়া অঙ্কিত বৃত্তটি যদি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দিয়া গমন করে তবে এ বৃত্তচি 
ত্রিভুজটির পরিরৃত্ত হইবে। নিয়ে নির্দিষ্ট ত্রিভুজের পরিৰৃত অঙ্কনপ্রণালী দেখানো! 
হইল। 


অল্পাদ্য 1 
কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কর। 


[ To construct a circle about a given triangle. ] 
| মনে কর, 8৪০ একটি নির্দিষ্ট ত্রিভুজ । এখানে ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন 
করিতে হইবে। 


709 মাধ্যমিক জ্যামিতি 


8. একটি সমকোণী চৌপলের দের্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 86 সে. মি.) 
উহার কর্ণের দৈর্ঘ্য 15 সে. মি. হইলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হইবে? রিং 
9. ধাতুনিমিত তিনটি নিরেট ঘনকের প্রাসতিকীগুলির দৈর্ঘ্য যথাক্রমে ৪, 1 
5 ইঞ্চি। উহাদের গলাইয়] একটি নিরেট ঘনক তৈয়ারী করা হইল। নৃতন ঘন | 
সমগ্রতলের ক্ষেত্রফল কত হইবে? | 

19. কোন সমকোণী চৌপলের দৈর্ঘ্য 80 সে. মি., প্রস্থ 75 লে. মি. এবং উচ্চতা 
86 সে, মি. । উহার সমান আয়তনবিশিষ্ট ঘনকের প্রাস্তিকীর দৈর্ঘ্য নির্শর কর। | 

1119 মিটার দীর্ঘ এবং 9 মিটার বিস্তৃত কোন আয়তাকার জমির বাৰি 
0'9 মিটার চগড়া এবং 1'5 মিটার উচ্চ প্রাচীর করিবার জন্যে 20 সে. মি,.১:10 
সেমি. % 5 সে.মি. আয়তনের কতগুলি ইটের প্রয়োজন হইবে? 


12. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 800 গজ এবং প্রস্থ 150 গজ। একটি নলদ্বারা 


প্রতি সেকেণ্ডে শৃন্ত চৌবাচ্চাটিতে 19] ঘনফুট জল পড়িলে কত সময়ে ওঁ চৌবাচ্চার 
জলতল 2 ফুট উপরে উঠিবে? j 


19. 95 ফুট 5 ইঞ্চি দীর্ঘ এবং 
কত গ্যালন জল তুলিয়া লইলে উহ 
জলের ওজন= 1000 আউন্স এবং 

14. একটি সমকোণী চৌপলে 
তলের পরিমাণ 558 বর্গ সে. মি. | 


15, একটি সমকোণী চৌপলের 


192 ফুট 10 ইঞ্চি বিস্তৃত কোন চৌবাচ্চ| হই 
রি জলতল 3 ছুট নীচে নামিয়া যাইবে ? [ 1 ঘন | 
1 গ্যালন = 10 পাউণ্ড ] 


ণ। 
* একটি মমকোণী চৌপলের দৈর্ঘ্য উহার প্রস্থের ৪ গুণ এবং উচ্চতার € ও 
চৌপলটির ঘনফল 14400 ঘন সে. 


মি. হইলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর! 
18. দত এক উর সন রদ 
Le বাস & ইঞ্চি পুরু কাঠ দিয়া তরী করিতে হইলে কত ঘনফুট কাঠের প্র 
? 


19. একটি ঢাকনারিহীন বাস] ইঞ্চি উহার বাহির 
দৈরধ্য 9 ফুট 10 ইকি, পুরু কাঠ দিয়া তৈয়ারী।. উহার বাঁ 


{ “2 ইউ চ ইঞ্চি এবং উচ্চতা | ছুট দ ইঞ্চি হইলে বার্সা | 


i 4 পরিমিতি 108 
| ভিতরের আয়তন নির্ণয় কর। প্রতি ঘনফুট কাঠের দাম 54 টাকা হইলে বাঝ্সটির 
| জন্যে কত টাকার কাঠ লাগিয়াছিল? 

20. একটি ঢাকনাযুক্ত বাঝ্সের বাহিরের দৈর্ঘ্য 19 সে.মি. প্রস্থ 10 সে. মি, 
এবং উচ্চতা ৪ সে. মি.। উহার ভিতরের সনগ্রতলের ক্ষেত্রফল 876 বর্গ সে মি.। 
বাঝটির দেওয়ালগুলি সমভাবে পুরু হইলে উহার ভিতরের আয়তন কত? 

21. 5 ফুট দীর্ঘ, 4 ফুট বিস্তৃত এবং ৪8 ফুট গভীর কোন চৌবাচ্চায় 30 ঘনফুট 
জল আছে। চৌবাচ্চাটির মধ্যে 9 ইঞ্চি ৪ ইঞ্চি ৪8 ইঞ্চি মাপের € সংখ্যক ইট 
ফেলাতে উহার জল চৌবাচ্চাটিকে কানায় কানায় পূর্ণ করিল। যদি প্রত্যেকটি ইট 
নিজ আয়তনের + অংশ জল চুষিয়া লইয়! থাকে তবে এর মান নির্ণয় কর। 

একটি আয়তকার জলাধারের দৈর্ঘ্য প্রন্থের দ্বিগুণ এবং উহার গভীরতা! 


22. 
10} ছুট। জলাধারটিতে 87 টন জল ধরে। 1 ঘনফুট জলের ওজন 1000 আউন্স 
হইলে জলাধারটির দৈর্ঘ্য এবং ্রস্থ কত হইবে ? : 
প্রস্থ 10 সে মি এবং 


23. একটি কাঠের বাক্সের বাহিরের দৈর্ঘ্য 18 সে, মি 
কাঠ দিয়া তৈয়ারী। খালি অবস্থায় উহার 


উ . মি। উহা ও সে. মি. পুরু 
রর ন 25 কিলোগ্রাম । সমপরিমাণ কাঠ 


ওজন 45৮ কিলোগ্রাম এবং বালিপূর্ণ অবস্থায় ওজ 


ও বালির ওজনের অনুপাত নির্ণয় কর। 
24. একটি সমকোণী চৌপলের সম গ্রতলের ক্ষেত্রফল 199 বর্গ সে. মি আয়তন 


144 ঘন সে, মি. এবং কর্ণের দৈর্ঘ্য 18 সে.মি, । চৌগলটির মাত্রাগুলি নির্ণয় কর। 


mn 


; অক্ষ ধরিয়া 

চোঙ ( Cylinder ) ¢ কোন আয়তক্ষেত্রের একটি বাহুকে চান, 

আয়তক্ষেত্রটিকে অক্ষটির চারিদিকে একবার পূর্ণ আবর্তন করাইলে রা ie 
হয় তাহাকে চোঁঙ (oylinder ) বলে। আয়তক্ষেত্রের যে বাঁহ 

{কার তল দুইটিকে 


রানে উৎপন্ন 
গুহণ করা হয় তাহার সহি বাছ দুইটির পূণ বন ত Si 


আয়তক্ষেত্রটির যে বাহুটিকে অক্ষ ধরা টির surface ) বলে। 


80 ‘মাধ্যমিক জ্যামিতি 


আঙ্কন 2 নল এবং ম6-এর লগ্ঘ সমদ্বিপণ্ডকদ্বয় অঙ্কন কর! হইল । মনে 
উক্ত লগ্ সমদ্িণগুক দুইটি পরস্পর ০ বিন্দুতে ছেদ করিল। ০-কে কেন্দ্র করিয়া 9 
ব্যাপার্ন লইয়| অঙ্কিত বৃটি A, ৪ এবং ০-এর মধ্য 
দিয়। গমন করিল । 
তাহ! হইলে উক্ত বৃত্তই নিদিষ্ট বৃত্ত হইবে। 
প্রমাণ $ 575,558 এবং 66 অঙ্কন কর! 
হইল। 
এখন ০ বিন্দু. £৪-এর লঙ্গ সমদ্বিখণ্ডক ধলির। 
উহার উপরিশ্থিত পুতে)কটি বিন্দুই £ এবং B 
হইতে সমদূরবর্তা হইবে | 
+ 0২=03 '. ভম 25 6ল$ অনুরূপে 6A 360. 
০-কে কেন্দ্র করিয়| অস্কিত বৃত্রটি &, ৪ এবং ০ বিন্দুগামী । 
মন্তব্য ? স্থপ্মকাী ত্রিডৃঙ্জের পরিকেন্দ্র, ত্রিতজটির অ্তঃপ্রবিন্দু, সুদ 
ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিন্নজ'টর বহিঃস্থ বিন্দু এবং সমকোণী ত্রিহূজের পরিকেন্্র ত্রিভুজ! 
অতিভুজের মধ্যবিন্দু হইবে। 


অনুশীলনী £ 


1. AABC-এর £A সমকোণ, 8৪4 নে. মি, এবং A6=3 সে.মি 
A, B,C বিন্দুগামী বৃত্ত অঙ্কন কর । 

2. 0০৭ ত্রিভুজের তাই এবং ছচ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 ইঞ্চি এবং 9'5 ইঞ্চি 
ত্রিতুজটির পরি বৃত্ত অঙ্কন কর। 

3. ABC ত্রিভূগের, A8=5'5 সে. মি. এবং ৪০-$-5 সে মি.। এরূপ এ 
বিন্দু নির্ণয় কর যাহা হইতে &, ৪ এবং ০-এর দূরত্ব সমান হয়। 

$. একটি ত্রিভুজের ভূমিসংলগ্ন কোণৰয় যগা ক্রমে 6০ এবং 15°; তরি 
পরিবৃত অঙ্কন কর। 

5. DEF ত্রি্্ের £০-এর পরিমাপ 136০) ব্রিইজটির পরিবৃত্ত অঙ্কন কর্ 

6. নিদি ব্যাদার্ব লইয়া এরূপ একটি বৃত্ত অঙ্কন কর যাহা দুইটি নিদি 
দিয়া গমন করে। কথন বৃত্তট অঙ্কন করা সম্ভব নয় 

মনে কর, & এবং ৪ বিন্দু দিয়া? ব্যানার্ধের একটি বৃত্ত অঙ্কন করিতে হইবে! 

অঞ্চন £ 79-এর লঙ্ব সমদ্বিখগুক অঙ্কন করা হইল । এখন &-কে কেন্দ্র 


জ্যামিতি 31 
” ব্যাসার্ধ লইয়া অঙ্কিত চাপ হচ-এর লঙ্ব সমদ্বিখণ্ডকটিকে ০ বিন্দুতে ছেদ করিল! 
এখন ০-কে কেন্দ্র করিয়া ০ ব্যাসার্ধ লইয়া 
অঙ্কিত বৃত্তটি নির্দিষ্ট বৃত্ত হইবে। 
প্রমাণ ঃ ০ বিন্দু দ5-এর লঙ্ব সমদ্ধি- 
থণ্ডকের উপর অবস্থিত বলিয়া A = 6৪, 
A 
০-কে কেন্দ্র করিয়া ০৪ ব্যাসার্ধ ১২ লাজ সি 
লইয়া অঙ্কিত বৃতটি ।অবশ্যই ৪ বিন্দু দিয়া 
যাইবে। ES 
যদি ?-এর দৈর্ঘ্য ১ AB অপেক্ষা! কম হয় Vv 
তবে বৃতের কেন্দ্র পাওয়া যাইবে না। এক্ষেত্রে বৃত্ত অহন করা সম্ভব নয়। 
J. 75 রেখাংশ্রে দৈর্ঘ্য 48 সে, মি,। A এবং ৪ বিন্দু দিয়া এরূপ একটি 
৫ (পি নি 
বৃত্ত অঙ্কন কর যাহার ব্যাসার্ব ৪ সে, মি, হয়। বৃ্তটির কেন্দ্রবিন্দু হইতে 86-এর 


দূরত্ব নির্ণয় কর। 
8. 5 সে.মি. ব্যাসার্দ যুক্ত বৃত্তে অস্থলিখিত সমবাহ ত্ৰিভুজ অঙ্কন কর। 


2.8, কেন্দ্রস্থ কোণ, বৃত্তের চাপ এবং পরিথি। 


মনে কর,.০ কেন্দিক বৃত্তের উপরিস্থিত & এবং ০ ছুইটি নিট বি্বু। এখন 


যে-সকল কোণের শীর্ষবিন্দু ০, তাহাদের প্রত্যেককে উক্ত বৃত্তের কে্দ্রন্থ কৌণ বলা 


হয়। চিত্রে /A0C একটি কেন্দ্রস্থ কোণ । 
এখন ০ কেন্দ্রিক বৃত্তের উপরিস্থিত A এবং ০ এরূপ ্প দুইটি বিন্দু যাহার! বৃত্তটির 


ব্যাগের প্রান্তবিলু নয়। এক্ষেত্রে বৃতটির উপচাপ K€ বলিতে A, ০ বিন্দু এবং 
£4০৩-এর অস্তস্থ কিন্তু বৃত্তের উপরিস্থিত বিন্দু গুলির সমন্বয়কে বুঝান হয়! 


ইহাছাড়া A, ০ বিন্দু সহ ৰৃত্টির অবশিষ্ট বিনদুপুলির সমন়্কে উহার অধিচাপ 4০ 
বলা হয়। যদি A এবং ০ বৃত্টির ব্যাদের 


প্রাসতবিনদু হয়, তবে বলা হইবে যে ৭6 ব্যাস ০ 
বৃত্তে দুইটি চাপ গঠন করিগ়াছে। ইহাদের ৫1 by 
প্রত্যেকটিকে ভার্থবৃত্ত বলে। D 


মনে কর, 9. বৃত্তের উপরিস্থিত ।একটি বিন্দু 
যাহা A এবং ০ হইতে ভিন্ন। এখন যদি ৪ 


বিন্দু উপচাপ 2-এর উপরে অবস্থিত হয় তবে উপচাপ ?-এর পরিবর্তে 


32 মাধ্যমিক জ্যামিতি 


চাপ 255 লেখা হইবে। আবার A ও ০ বিন্দু ভিন্ন বৃত্তের উপরিস্থিত অপর 
একটি বিন্দু 9 অধিচাঁপ 2০-এর উপর অবস্থিত হয় তবে অধিচাপ £৩-এর পরিবর্তেও 
কেবলমাত্র চাপ 755 লেখা হইবে। এক্ষেত্রে চাপ 756 এবং চাপ 86০-এর 
একটিকে অপরটির অনুবন্ধী চাপ বলে । প্রকৃতপক্ষে চাপ 86০ এবং চাপ 88০-এর 
সমন্বয়ে বুত্তটি গঠিত। চাপ 52 এবং চাপ AB6-এর সমন্বয়কে বৃত্তটির পরিধি 
{ Circumference ) বলে । 
০ কেন্দ্রিক বৃত্তের উপচাপ &A৪। বৃত্তের উপর P 


অবস্থিত ৮ এরূপ একটি বিন্দু যাহ! উপচাপটির ০, 
অন্তর্ভূক্ত নয় । এখন 498. এবং ££28-কে 


, যথাক্ৰমে উক্ত উপচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 
এবং পরিধিস্থ কোণ বলা হয়। একই চাপের দ্বারা রি ৪ 
উৎপন্ন পরিধিস্থ কোণগুলিকে একই বৃক্তীংশস্থ A 


কোণ বলা হয়। যথা, 458. এবং / AQ একই বৃত্বাংশস্থ কোণ। 
ভপপাদ্য 8 


বৃত্তের যে-কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ একই চাপ দ্বারা 
পরিধির অবশিষ্ট অংশের যে-কোন বিন্দুতে উৎপন্ন কোণের দ্িগুণ। 


[ Tho angle which an arc of a circle subtends at the centre 18 
double that which it subtends at any point on the remaining part of 


the circumference. ] 

স্বীকার £ ৮4৪০ বৃত্তের কেন্দ্র ০; উক্ত বৃত্তের (৪6 চাপের অন্বন্ধী চাপ 
ক 
CPA. এখানে 8৪০ চাপের উপর অবস্থিত কেন্দ্ন্ত কোণ &০০ এবং পরিধি 
কোণ APC. 


প্রামাণ্য বিষয় ? কেন্তস্থ £&০০-এর পরিমাঁপ-9 পরিধিস্থ //20-এর 
পরিমাপ। 


প্রমাণ £ চিত্র (1): এক্ষেত্রে ৮ এবং ০ বিনুদ্ধয় £ বিন্দুগামী ব্যাদের 
্রান্তবিন্দু। এখন £১৯০৮-এর তন = ত (ব্যাসার্ধ); /APO = /OAP. 
আবার বহিঃস্থ 4&০০-এর পরিমাপ 

=অস্তঃস্থ 48৮০-এর পরিমাপ+-অন্তঃস্থ / ০৮-এর পরিমাপ 

=2 44৮০-এর পরিমাপ ('" APO > ৫০৯৮) 


০৯৯৩৯ ২৪ ও 


E> pa 2 


জ্যামিতি 38 


*"* কেন্দরস্থ 4 ৯০০-এর পরিমাপ- পরিধিস্থ / ৯০০-এর পরিমাপ । 
চিন্তু (3): এক্ষেত্রে & এবং ০ বিন্দুদয় 2 বিন্দুগামী ব্যাস চচ-এর বিপরীত পারে 


্ ৃ 
DL 


চিত্র (1) চিত্র (2) চিত্র (3) 


এখন 89৪০ চাপের উপরিস্থিত কেন্দ্র £৯০০-এর পরিমাপ 
৯কেন্দ্স্থ /A0D-এর পরিমাপ +কেন্তস্থ 4০০০-এর পরিমাপ 
=9 পরিধিস্থ /৯৮০-এর পরিমাপ +3 পরিধিস্থ £2৮০:এর পরিমাপ 
[ চিত্র ৫) অনুসারে ] 
-৪ [পরিধিস্থ £AP2-এর পরিমাপ+পরিধিস্থ £9৮০-এর পরিমাপ ] 
=2 পরিধিস্থ £A20-এর পরিমাপ। 
চিত্র (3): / এবং ০ বিন্দুদ্ম ৮ বিন্দুগামী ব্যাস চচ-এর একই পার্ে 
অবস্থিত। 
এখন 8999 চাপের 8৪2 অংশের উপরিস্থিত কেন্দ্স্থ £+০০-এর পরিমাপ 
৯কেন্দস্থ ৫০০-এর পরিমাপ-কেন্স্থ 4০০০-এর পরিমাপ 
= পরিধিস্থ /429-এর পরিমাপ 2 পরিধিস্থ £০৮০-এর পরিমাপ 
[ (1) অনুসারে ] 
=2 [ পরিধিস্থ ৫A20-এর পরিমাপ-_পরিধিস্থ £৫020-এর পরিমাপ ] 
=2 পরিধিস্থ //2০-এর পরিমাপ। 
ভপপাদ্য 4 
কোন বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণগুলি পরস্পর সর্বসম। 
[ Angles in the same segment of a circle are congruent ] 
স্বীকার ঃ 9০5০. বৃত্তের কেন্দ্র ০ 3 উহার Ka বৃত্তাংশস্থ কোণ ARC 
এবং Ac, - 
দ্যামিতি/3 (১০ম) 


5 মাধ্যমিক জ্যামিতি 


প্রামাণ্য বিষয়ঃ 42০২ 4৯০০ 
অঙ্কন 2 ০7 এবং 5০ অঙ্কন করা 
হইল। 


প্রমাণ ৪ 48০ চাপের উপর অবস্থিত, | 
পরিধিস্থ 4 A2০-এর পরিমাপ 


=} X কেন্দ্ৰন্থ A0০-এর পরিমাপ । রি 
-্পরিধিস্থ / ৯০১০-এর পরিমাপ। ্‌ 


APC = £ AGC. 


ভপপাদ্য 5 


দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ উহার: একই পার্থস্থ অপর দুইটি 
বিন্দুতে যে-দুইটি কোণ উৎপন্ন করে যদি তাহারা সর্বনম হয়, তবে এ 
চারিটি বিন্দুই সমরৃত্ত হইবে। 


LIf the line of segment joining two points subienlg congruent 


angles at two other points on the same side of it, the four points lie 
on a circle. ] । 


স্বীকার £ নভ একটি নির্দি্ট রেখাংশ ; ০ এবং 9 বিন্দু ছুইটি ন্ত-এর একই ; 
পার্শ্বে অবস্থিত। এখানে £ACB > / ADB. 


প্রামাণ্য বিষয় 8 4, ৪, ০ এবং 9 এ সমবৃত্তস্ব। ৃ 


mn 


DASE A A 


প্রমাণ 8 &, ৪ ও ০ বিদু দিয়া একটি বৃত্ত অন্ন কর! হইল । ' যদি এই বত! 


০ দিয়| না যায়, তবে মনে কর, উহা ট-কে উহার উপরিস্থিত অথবা বধিতাং শর 
উপর অবস্থিত £ বিন্দুতে ছেদ করে। চুন অঙ্কন করা হইল। 


এখন £AEB= / ACB (একই বৃত্াংশস্থ কোণ বলিয়া )। 


জ্যামিতি 35 
কিন্তু /AD8= / AB (স্বীকার ). 


“* /AEBZ / ADB. 
এখন চ বিন্দু E5-এর উপর অবস্থিত হইলে 
( অন্তঃ /ADE-এর পরিমাপ )( বহিঃ /A6৪-এর পরিমাপ )। 
আবার চ বিন্দু ৪ট-এর বধিতাংশের উপর অবস্থিত হইলে, 

(অন্তঃ /AD-এর পরিমাপ) বহিঃ /ADB-এর পরিমাপ )। 
** E এবং 9 বিন্দু ভিন্ন হইতে পারে না। 
** 4, এবং ০ বিন্ুুগামী বৃত্তটি অবশ্যই 9 বিন্দু দিয়া গমন করিবে। 


অনুশীলনী 4 

1. ABC তিভুজের পরিবুতের কেন্দ্র 9) £65 == মত এবং £88০-এর পরিমাপ 
89° হইলে 498 এবং 4৪8০০-এর পরিমাপ কত হইবে? 

2. £১৯৪০.এর পরিকেন্দ্র ০ হইলে দেখাও যে 4৪০ এবং £০০৪-এর 
পরিমাপের সমষ্টি এক সমকোণ। 

8. কোন বৃত্তের কেন্দ্র ০ এবং উহার 75 ও ঢট জ্ঞ।-ছয় বৃতটির বহিঃস্থ চু 
বিন্দুতে ছেদ করিয়াছে। প্রমাণ কর যে, 4৯০০ এবং 4998-এর মানের 
অন্তরফল / A60-এর মানের দ্বিগুণ। 

স্বীকার ঃ 899০ বৃত্তের কেন্দ্র ০ এবং উহার] 
AB ও 5 জ্যা-ঘয় বৃতটির বহিঃস্থ 6 বিন্দুকে ছেদ 
করিয়াছে। 

প্রামাণ্য বিষয় 8 (4/০০-এর পরিমাপ - 
<4 D0B-এর পরিমাপ)= £(/4A60-এর পরিমাপ) । 

অঙ্কন 8 টত, 0%, €5, তত এবং 05 অঙ্কন করা হইল। 

প্রমাণ $ এখানে /ABC-এর পরিমাপ=3(4A00-এর পরিমাপ ); 

এবং £40০৪-এর পরিমাপ= 3(4০০৪-এর পরিমাপ )। 
এখন /AEC এর পরিমাপন £/৪০-এর পরিমাপ- £608-এর পরিমাপ 
= }(/A0০-এর পরিমাপ )-$64০০9৪-এর পরিমাপ )। 
= 3(/A0C-এর পরিমাপ - 4০9০৪-এর পরিমাপ)। 
4. প্রমাণ কর যে সমছিবাহু ত্রিভুজের সর্বসম বাহু দুইটির যে-কোন একটিকে 
ব্যাস লইয়া অঙ্কিত বৃতটি ত্রিভূজটির ভূমির মধ্যবিন্দুগামী হইবে। 


36 মাধ্যমিক জ্যামিত 
5. কোন বৃত্তের নল ও 05 জ্যা-হুইটি বৃত্তের অন্তঃস্থ 6 বিদুতে ছেদ করিয়া 
প্রমাণ কর যে, চাপ &A6 এবং চাপ 60 কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহা! 
পরিমাপের সমষ্টি //5০-এর দ্বিগুণ । 
6. কোন বৃত্তের তম এবং 655 ব্যাসার্ধ দুইটি পরস্পর লম্ব । A ও ৪ বিন্দু হই 
মত ও লচ জ্যা-য় অঞ্চন কর! হইল । যদি নত | উচ হয়, তবে দেখাও যে জা 
7, ABCD বৃত্তে মত এবং 56 দুইটি সমান্তরাল জ্য। ; 6 এবং ৪5 পর পঃ 
P বিন্দুতে ছেদ করিয়াছে। দেখাও যে, 
(i) PD=Pc এবং (8) 4 8৪০-এর পরিমাঁপ- 2 /৪৮-এর পরিমাপ । 
2.4. বৃত্তস্থ সামান্তরিক ? কোন সামান্তরিকের শীর্ঘবিন্দুগুলি বৃত্তের উ 
অবস্থিত হইলে তাহাকে বৃত্তস্থ সামান্তরিক বলে । 
৪. প্রমাণ কর যে বৃন্তদ্থ সাগান্তরিকের কর্মন্বরের ছেদ বিন্দুই বৃত্তের কেন্দ্র। 
স্বীকার £ ৪০০ সামান্তরিকটি বৃত্তস্থ; উহার নত এবং ভুত ক 
ছেদবিন্দু ০. 


প্রামাণ্য বিষয় 8 ০ বিন্দু বৃত্তটির কেন্দ্রবিন্দু। 
প্রমাণ £ এখানে AB || 503 
4 ০৪৯একান্তর £ ৮০0০9. 


আবার 4০০৪০ ( একই বৃভ্তাংশস্থ 
কোণ )। 


«“. {CAB 2 48805 


AAOB-T £ 0989 > 084৯, 


‘.* OA =~ 0B. 


॥ 


কিন্ত তম = 06 এবং ঢল = 05. 
তি = তল তত = 55. | 
০ বিন্দু বৃত্তটির কেন্দ্রবিন্দু । 
9. ABC ত্রিভুজের AB নত) যদি & এবং ৪ বিন্দুগামী কোন বৃ ৪6 এ 
BC-কে যথাক্রমে ৮ এবং ০ বিন্দুতে ছেদ করে তবে দেখাও যে, তু = 56. 
10. দুইটি বৃত্ত পরস্পরকে ৮ ও ও বিন্দুতে ছেদ করিয়াছে। ৮ বিশু 
অঙ্কিত ম এবং 65 রেখাংশ দুইটি বৃত্দষ্ দ্বারা সীমাবদ্ধ হইলে প্রমাণ করন 
48০০৯ 4899০. 


জ্যামিতি! : aT 

স্বীকার ? বৃত্ত পরস্পরকে ৮ ও ৭ বিন্দুতে ছেদ করিয়াছে। বিন্দু দিয় 
মঙ্কিত নু এবং 6 রেখাংশ দুইটি বৃত্তদয় দারা সীমাবদ্ধ। | 

প্রামাণ্য বিষয়ঃ /Aac=/BoD 

অঙ্কন £ নত, 5, 55, 5০ অঙ্কন করা 
ইল। 

প্রমাণ £ এখানে একই ৰৃত্তাংশহিত কোণ 
লিয়া, 44950 = Z APC. 

অন্থরূপে, 48903 / PD. 


কিন্তু /A€ = 499 (বিগ্রতীপ কোণ)। 
ZAQC >= 4 89৮0, 


11. দেখাও যে একই বৃত্বাংশস্থ কোণগুলির সমদিখগুকগুলি একটি সাধারণ 
ন্দুগামী হইবে ৷ 
19. দুইটি বৃত্তের প্রত্যেকটি অপরটির কেন্দ্রবিন্দুগামী এবং উহার! পরস্পরকে 
এবং ৪ বিন্দুতে ছেদ করিয়াছে। যদি & বিন্দু দিয়! অঙ্কিত সরলরেখ। বৃতদঘয়কে 
' এবং ৭ বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ কর যে, /১৪৮৯, সমবাহু। 
2.5. অর্ধরৃততস্থ কোণ। 
মনে কর, ০ কেন্দ্রিক বৃত্তের ব্যাস 78, এবং উক্ত বৃত্তের উপরিস্থিত অপর 
! কোন একটি বিন্দু। এখন পরিধিস্থ 4/৮৪-কে ভর্ধবৃত্তস্থ বা অর্ধবৃত্তাংশদ্ছ 
কীণ বলে। [ উপপাদ্য 6-এর চিত্র দেখ। ] 
ভপপাদ্য 6 
অর্ধবত্তস্থ কোণ এক সমকোণ । 
[ The angle in a sami-cirole is a right angle J. 
81509 বৃত্তের কেন্দ্র ০, ব্যাস ॥৪ 
বং 44৮৪ অৰ্ধৰৃত্তন্থ কোণ। 


চি 
প্রামাণ্য বিষয় 8 4459 সমকোণ। (2A ? 
প্রমাণ 4998 চাপের উপর অবস্থিত কেন্স্থ ২ তি ৪ 

বং পরিধিস্থ কোণ ইথাক্রমে ০৪ এবং APB. 
১. 48৪-এর পরিমাপ} //০৪-এর 

রিমাপ 2) 


৯৪ সমকোণ (".* 48০9৪ একটি সরলকোণ) 
=1 সমকোণ। 


৪৪ মাধ্যমিক জ্যামিতি 


অনুসিদ্ধান্ত 8 সমকোণী ত্রিভুজের অতিহুভ্রকে ব্যাস করিয়া কোন বৃত্ত 
করিলে উহা সমকৌণিক বিন্দু দিয়া যাইবে। 


£6. বৃত্তহু চতুভূর্জঃ কোন চতুহ্্ের কৌণিক বিন্দু চারিটি বৃত্তের উ 
অবস্থিত হইলে তাহাকে বৃত্তস্থ চতুভূজি বলে। 


উপপান্ত ?-এর চিত্রে চতুতূ'জ 8৪০০-এর কৌণিক বিন্দু চারিটি ০ কেন্দ্রিক 
উপর অবস্থিত বলিয়া A৪00 চ হু জটিকে বৃত্তস্থ চতুৰ জ বলা হইবে। 


উপপাছ্) ॥ 
বৃত্তহু চতুভু জের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পুরক। 


[ The opposite angles of any quadrilateral inscribed in a circle afl 
Bupplementary. ] 


স্বীকার ঃ 4৪০০ একটি বৃত্স্থ 
প্রামাণ্য বিষয় ? 489০ 
এবং £9%9-এর পরিমাপ + /৪ 


চতুভুজ এবং ০ উক্ত বৃত্তের কেন্দ্র | 


-এর পরিমাপ + /০০A-এর পরিমাপ =? সমো 
০০-এর পরিমাপ =2 সমকোণ। 
অঙ্কন ঃ তন এবং 06 অঙ্কন করা হইল 


প্রমাণ £ এখানে, 7253 চাপের উ 
কোণের পরিমাপ --৪(/৪০- 


পরিস্থিত কেন্দস্থ 
এর পরিমাপ )। 


আবার /৪০ চাপের উপরিস্থিত বেন্দর্থ কোণের 
মাপ-4০০/-এর পরিমাপ)। 


কিন্ত 


পরি 


ADC চাপের উপরিস্থিত কেন্্রস্থ কোণের 
পরিমাপ +80 চাপের উপরিস্থিত কেন্্রস্থ কোণের পরিমাপ =4 সম্‌কোণ। 


048৪০-এর পরিমাপ)4+-9(4০০%-এর পরিমাপ)-& সমকোণ। 


£ABC-এর পরিমাপ + 4০০॥-এর পরিমাপ = 2 সমকোণ । 
অন্থরূপে 58 এবং 05 অঙ্কন করিয়া দেখান যায় ষে, 
4DAB-এর পরিমাপ + / 8০০-এর পরিমাপ =2 সমকোণ । 


জ্যামিতি ৪9 
উপপাদ্য ৪ 


কোন চতুভু্জের বিপরীত কোণ দুইটি পরস্পর :সম্পুরক হইলে 
চতুভূ জটি বৃত্তস্থ হইবে। 

রর the opposite angles of a quadrilateral are supplementary the 
Quadrilateral is cyolic. ] 

স্বীকারঃ 4৪০০ চতু্জের £০৪-এর পরিমাপ + £A0০-এর পরিমাপ 
=2 সমকোণ। 


প্রামাণ্য বিষয় : ABCD চতুত্জটি বৃতস্থ। ) 


চিত্র (1) চিত্র (2) 


প্রমাণ $ যদি সম্ভব হয় তবে মনে কর, A, ৪ এবং ঢ বিন্দুগামী বৃত্তটি নত 
অথব। মত-এর বধিতাংশকে ৮ বিন্দুতে ছেদ করিয়াছে। চট এবং চ্চ অঙ্কন করা 
I 
* /PBA-এর পরিমাপ + £ADP-এর পরিমাপ=2 সমকোণ। 
কিন্ত /০৪-এর পরিমাপ + £A20-এর পরিমাপ =2 সমকোণ, ( স্বীকার ) 
৭০ :48৪৪-এর পরিমাপ + 895-এর পরিমাপ 
= /০৪/-এর পরিমাপ + 4০০-এর পরিমাপ । 
এখন ৮ বিন্দু নত-এর উপর অবস্থিত হইলে, [ চিত্র (2) ] 
€458%-এর পরিমাপ) এ (4০৪%-এর পরিমাপ ) এবং 
( £/০৮-এর পরিমাপ ) -৫ (4£০০এর পরিমাপ) 
আবার P বিন্দু মত-এর বধিতাংশের উপর অবস্থিত হইলে, [চিত্র (1) ] 
( /PBA-এর পরিমাপ) > ( 4০৪%-এর পরিমাপ ) এবং 
( /ADP-এর পরিমাপ ) > (ADC-এর পরিমাপ )। 


40 মাধ্যমিক জ্যামিতি 


বিন্দু মত অথবা ম6-এর বধিতাংশের উপর অবস্থিত হইলে, 
PBA এর পরিমাপ+ 449৮-এর পরিমাপ= 4০৪/-এর পরিমাপ+ রর 
£ADC-এর পরিমাঁপ। 
০ এবং ৮ ভিন্ন বিন্দু হইতে পারে না। 
না ৪ এবং 9 বিন্দুগামী বৃত্তের উপর অবস্থিত হইবে । 
ABCD চতুভূর্জটি বৃত্তস্থ। 
বিকল্প পদ্ধতি ঃ & 
স্বীকার £ 4৪০০ চতুভূজের /০৪-এর পরিমাপ+ ৯০০-এর পরিমাপ 
৪ সমকোণ। 
প্রামাণ্য বিষয় £? A৪02 চতুভু্জটি বৃত্তস্থ। 
প্রমাণ £ মনে কর, A, ৪ এবং ০ বিন্দু দিয়! অঙ্কিত বৃত্তটি নত-এর যে পার্শ্বে 9 
আছে সেই:পোর্শ্বে অপর একটি বিন্দু দিয়া গমন করে। 
AFCB চতুভ্ুজটি বৃত্বস্থ। 
£AFC-এর  পরিমাপ+ 4০8/-এর 


পরিমাপ=2 সমকোণ। টং 
কিন্তু 4০০-এর পরিমাপ+4 ৫০8৮. -এর ০ 


পরিমাপ- এ সমকোণ, (স্বীকার )। 


A 

** £AFC-এর  পরিমাপ= £/০০-এর YY 

পরিমাপ । এ 
D 

48০০ উভয়েই ম6-এর একই পার্শ্বে অবস্থিত । 


8১০2 F এবং ০ বৃত্বস্থ। [ উপপান্ত চ অঙ্গসারে ] 
A,B,C, D বৃত্তস্থ। 


“. ABCD চতুভূ'জটি বৃত্স্থ | 


এখন / AFC এবং 


অনুশীলনী 5 
7, 


কোন সমদ্বিবাহু ত্রিভুজের সর্বসম বাহ্ঘযকে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্ঘ 
রিতুজটির ভূমির মধ্যবিন্দুতে পরস্পরকে ছেদ করিবে । 


2. £8৪০-এর AB মত, জল-কে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃতটি ুত-কে ? 
বিন্দুতে ছেদ করিলে দেখাও যে Eচ = 55. 


জ্যামিতি 2 


স্বীকার £ £১/২৪০-এর মন = মত ; নিভ-কে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্তটি লত-কে 
9 বিন্দুতে ছেদ করিয়াছে। 
প্রামাণ্য বিষয় 8 B5 = 55. 
অঙ্কন £ নট অঙ্কন করা হইল। - 
প্রমাণ £ এখানে 459 অর্ধবৃততস্থ কোণ। 
£ADB-এর পরিমাপ=1 সমকোণ । 
AD L BC. 
এখন AABD এবং AACD-এর মধ্যে, 
ন5 = অত (স্বীকার ), 4809 = /CDA 
এবং A0 = হঢ 
AABD > AACD; . BD = CD. 
৪, ত্রিভুজের যে-কোন দুইটি বাহকে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্ত দুইটি পরস্পরকে 
ত্রিভুজটির তৃতীয় বাহু বা উহার বধিতাংশের উপরিস্থিত কোন বিন্দুতে ছেদ করিবে। 
4, দুইটি বৃত্ত পরস্পরকে ৮ এবং ৭ বিন্দুতে ছেদ করিয়াছে। 2-বিন্দু হইতে 
উভয় বৃত্তে অঙ্কিত ব্যাস চস এবং চন) দেখাও যে ২, ০, % সমরেখ। 
সংজ্ঞা ? মনে কর, A৪02 বৃত্তের জ্যা ত বৃতটিতে 9০ উপচাপ এবং ABC 
অধিচাপ উৎপন্ন করিয়াছে। এক্ষেত্রে 4A80-কে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষু্রতর বৃত্তাংশস্থ 
কোণ এবং //০০-কে অর্ধবৃত্ত অপেক্ষা বৃর্হভর বৃত্তাংশস্থ কোণ বল! হুইবে। 


[5 এর চিত্র দেখ। ] 
5. দেখাও যে (৫) অর্ধরৃত্ত অপেক্ষা হ্ুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থলকোণ এবং 


(ii) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সুন্মকোণ। 
স্বীকার £ A৪02 বৃত্তের কেন্দ্র 0; উহার 5৪০ বৃভাংশটি অর্ধবৃত অপেক্ষা 


ত্রতর এবং 6 বৃত্তাংশটি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর | 
প্রামাণ্য বিষয় £ () 4%9০-এর পরিমাপ > 90, 
এবং (৷) 489০-এর পরিমাপ 99" 
অঙ্কন? নিক ব্যান টানা হইল। নি এবং নত অঙ্কন করা হইল। 
প্রমাণ 8 /১০৮-এর অত = OF ( ব্যাসার্ধ )। 
{APO >= 2০ 


৫৪ মাধ্যমিক জ্যামিতি | 
কিন্তু /APO এবং ৮৯০ কোণদ্বয় A০P-এর দুইটি কোণ বলিয়া, 

485০ অথবা /PA0-এর পরিমাপ 90° অথবা B 

80" অপেক্ষা বৃহত্তর হইতে পারে না। LASS 
*.  £APO-এর পরিমাপ <90° A ০ 
আবার /APO = 4৯৪০ ADC j 


(একই বৃত্তাংশস্থ কোণ ) =) 
£ADC-এর পরিমাপ <90*. 


আবার ABCD চহুতুজটি বৃত্তস্থ। D 
488০-এর পরিমাপ+ £AD0-এর পরিমাপ =2 সমকোণ । 
কিন্ত 4৯০০-এর পরিমাপ ২9০ 3 ৮০4 8৪০-এর পরিমাপ৯9০*, 


7৮০৪5 চতুভূজের চত বাহকে % পর্যন্ত বধিত করিলে যদি 

£X০R=/PSR হয়, তবে 2053 বৃত্স্থ হইবে। 

7. বৃতন্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হইবে। 

8, বৃত্স্থ রম একটি বর্গক্ষেত্র হইবে। 

9. দেখাও যে একটি সমদ্বিবাহ ট্রাপিজিয়ম বৃনতস্থ। 

10. কোন ত্রিভুজের বাহত্রয়ের মধ্যবিন্দু 0, 6, = এবং উহার যে-কোন শীর্ষ বিশু 
হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লঙ্বের পাদবিনদু2; প্রমাণ কর যে, 9, 68)? 
বিন্দু চারিটি বৃত্বস্থ 

স্বীকারঃ 8৪০ ত্রিভুজের লট, তন এবং 
88-এর মধ্যবিন্দু তিনটি যথাক্রমে 9, 2 এবং ) 
এখানে AP 1. 55, 

প্রামাণ্য বিষয়ঃ ০, চ, 6, ₹ বিন্দু চারিটি E 
বৃতস্থ। 

অঙ্কন $ 5, চছ এবং চ অঙ্কন করা হইল । 

প্রমাণ ঃ 47০ সমকোণী ত্রিভুজের অতিছ্জ DP রি 
%6-এর মধ্যবিন্দু 6, 

PE ৯:66 এবং 42০৮ ৫০৮৮ এ 11) 
আবার 159০2 একটি সামাস্তরিক। | 


“. DFE ECD টা ডা 


জ্যামিতি - 4৪ 


“, ZDFE ৪ 4০65. [0) এবং (i) হইতে ]। 

এখন /PD-এর পরিমাপ+ 4০চ55-এর পরিমাপ সমকোণ। 

=, /চচD-এর পরিমাপ+ 4 965-এর পরিমাপ =2 সমকোণ। 
45605 একটি বৃততস্থ চতুতূজি। 
 D,P,চ,চ বিন্দু চারিটি বৃত্তস্থ। 

11, ABC ত্রিভুজের / *-এর অস্তঃ সমদ্িখগ্ক এবং বহিঃ সমদ্বিখণ্ডক ত্রিভূজটির 
-পরিবৃত্তকে P এবং ০. বিশ্ুতে ছেদ করিলে প্রমাণ কর যে, চতু উক্ত বৃত্তের ব্যাস 
হুইবে। 

18. কোন বৃতীয় চতুর্জের যে-কোন দুইটি বিপরীত কোণের সমছিখগুকঘয় 
উহার পরিৰৃত্তকে ৮ এবং ০ বিন্দুতে ছেদ করিয়াছে। দেখাও যে, চত উক্ত বৃত্তের 
একটি ব্যাদ। 

13. কোন বৃত্তে একটি ট্রাপিজিয়ম অন্তলিখিত হইলে প্রমাণ কর যে উহার তির্যক 
বাহুছয় এবং কর্ণদয় পরস্পর সর্বসম হইরে | 

14. বৃত্তদ্থ AABC-এর AD L হত এবং মচ উক্ত বৃত্তের ব্যাস। প্রমাণ কর 
যে / BAD > { EAC. 

15. KLMN বৃত্তস্থ চতুভু জের বিচ এবং মাও বাহুছয়কে বধিত করাতে উহারা 
পরস্পর ৮ বিন্দুতে মিলিত হইল। প্রমাণ কর ঘে, APKN এবং APLM 
দৃশকোণী। 

16. দুইটি বৃত্ত 6 এবং ০ বিন্দুতে পরস্পরকে ছেদ করিয়াছে । ৮ এবং 9, বিন্দু 
'দিয়| অঙ্কিত সরলরেখা দুইটি বৃত্ত দুইটির একটিকে £+ % বিন্দুতে এবং অপরটিকে 
৪, * বিন্দুতে ছেদ করিলে প্রমাণ কর ষে, AX || BY. 

17. ABCD চতুভূর্জের AB+CD=ADTBC ; অল, BC, CD এবং DA 
বাহুর উপর যথাক্রমে P, ০ বি, 5 বিন্দুকে এরূপে লওয়া হইল যে AP=AS, 
দেখাও যে, P, 9, 2, ৪ বিন্দু চারিটি একটি 


BP=BQ এবং C&=CR হয়। 
বৃত্তের উপর আছে। 


তৃতীয় অধ্যায় 
স্পর্শক এবং স্পর্শক বিষয়ক উপপাগ্ভ 


কোন বৃত্তের ধারক সমতলে বৃতটির সাপেক্ষে তিন প্রকারের সরলরেখ। অঙ্কন করা 
যাইতে পারে। তলে অঙ্কিত সরলরেখার কোন কিছুই যদি বৃত্তের উপর অবস্থিত 
না হয় তবে সরলরেখাটিকে বৃত্তের বহিঃস্থ সরলরেখ! বলা হইবে। কোন সরলরেখা, 
বৃতটিকে ছেদ করিলে অর্থাৎ বৃত্ত এবং সরলরেখার একাধিক সাধারণ বিন্দু থাকিলে 
সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে: এ ছুই প্রকার সরলরেখ| ভিন্ন অপর যে প্রকার 
গা! হয় তাহার! বৃত্তের স্পর্শক। এই অধ্যায়ে বৃত্তের 

্পর্শক এবং স্পর্শক সহ্ব্ধীয় কয়েকটি সিদ্ধান্তের আলোচন| করা হইবে । 
3.1. স্পর্শক ( Tangent ) ২ বৃত্ততলে অবস্থিত কোন সরলরেখার এবং উক্ত 


তের যদি একটি ও কেবলমাত্র একটি সাধারণ বিন্দ থাকে, তবে সরলরেণাটিকে বৃত্তের 
স্পর্শক ( Tangent ) বলা হয়। পা্শ্বের চিত্রে 
Ea | 


8 সরলরেখা PR বৃত্রটির স্পর্শক। উহা 
টিকে কেবলমাত্র ৮ বিন্দুতে স্পর্শ করিয়াছে। 


P, AB সরলরেখা এবং 2০৪ বৃত্তের সাধারণ 
বিন্দু। এই বিন্দুটিকে স্পর্শবিন্দু (Point of 


contact ) বলা হয়। নিয়লিখিত উপপাগ্ঘটি হইতে প্রমাণ করা যায় যে বৃত্তের 
প্রতিটি বিন্দুতে একটি করিয়া স্পর্শক অঙ্কন করা যায় 


বিশেষ উপপাদ্য 
ঘেরা ব্যাসার্ধের বহিঃস্থ প্রান্তবিন্দুতে অঙ্কিত লন্বটি বৃত্তির 


ar to a Tadius at its outer end je ৪ 
tangent to the circle. ] b 


8 বৃত্তের কেন্দ্র ০ এবং 


০৯ উহার একটি ব্যাসার্ঘ। তা-এর ন বিন্ুকে 
<-> 
অঙ্কিত লদ্ব AB. 


জ্যামিতি 45 


প্রামাণ্য বিষয় £ = অরলরেখা বৃত্টিকে 7 বিন্দুতে স্পর্শ করিয়াছে 


<> 
অঙ্কন 9 /৪-এর উপর 7 ভিন্ন অপর 
যে-কোন একটি বিন্দু P লওয়া হইল। 
0 অঙ্কন কর! হইল। 
প্রমাণ $ এখানে APOT-এর £ 071 
সমকোণ। 
“০ (4০07৮-এর পরিমাপ)৯(4 ০শা- 
এর পরিমাপ) 
07407, 


কিন্ত তা বৃটির ব্যাসার্ধ বলিয়া 2 বিন্দু অবশ্যই বৃত্তটির বহিঃস্থ বিন্দু হইবে অতএব; 


লি ৯ 
AB-এর উপরিস্থিত বিন্দুগুলির মধ্যে 7 ভিন্ন অপর কোন বিন্দুই A৪ এবং ০-কেন্দ্রিক 
বৃত্তের সাধারণ বিন্দু হইতে পারে না। 


5৪ সরলরেখ৷ বৃত্তটির 7 বিন্দুতে স্পর্শক | 
উপপাদ্য ৪ 
বৃত্তের যে-কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং উহার ওঁ বিন্দুগীমী 
ব্যাসার্ধ পরস্পর লন্ব। 


[ ‘Phe tangent at any point of a circle and its radius through the 


Doint are perpendicular to one another. ] 


স্বীকার £ বৃত্তের কেন্দ্রবিন্দু ০; উহার 1 বিন্দুতে অঙ্কিত ম্পর্শক AB এবং 
ব্যাসার্ধ তা, 


বসি 


প্রামাণ্য বিষয় 8 তন L AB. 


<> 
প্রমাণ ? যদি তা, A৪-এর উপর লম্ব না 


<-> 
হয়, তবে ০ বিন্দু হইতে 4৪-এর উপর 565 লম্ব 
টানা হইল। . 27815.) নব 
/১০9ব-এর 4০০ সমকোণ। * 


টু মাধ্যমিক জ্যামিতি 


€০7:৮-এর পরিমাপ )-৫4 ০০ন-এর পরিমাপ ) 
07১05 
এখন ০ন বৃত্তটির ব্যাসার্ধ বলিয়া 2 বিন্দু অবশ্যই বৃন্তের অস্তঃস্থবিন্দু হইবে । 


কিন্ত ৪ বিন্দু £৪ স্পর্শকের উপরিস্থিত বিন্দু বলিয়া ইহা অসম্ভব 


OT L AB 
অনুসিদ্ধান্ত 8 স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখাটি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়া' 


গমন করে। 
8.2. স্পর্শক-রেখাঁংশ ৪ বৃত্তের বহিষ্থঃবিন্দু 1 হইতে বৃত্তে কোন স্পর্শক 
টানিলে যদি স্পর্শকটি বৃত্তটিকে &-বিন্দুতে স্পর্শ করে তবে নান্-কে স্পর্শক-রেখাংশ বলা, 


হইবে । 
সম্পান্ভ 


বৃত্তের পরিধির উপরিস্থিত কোন বিন্দুতে একটি স্পর্ণক অঙ্কন কর। 
[ Draw a tangent to & circle at a given poiab on the circum 


ference. ] 
মনে কর ০ বৃত্তের কেন্দ্র এবং & বৃত্তের পরিধির উপরিস্থিত একটি বিন্দু। /-বিন্দুতে 
বৃত্তটির স্পর্শক অঙ্কন করিতে হইবে। 


অঙ্কন ঃ 0A অঙ্কন কর। ॥-বিন্দুতে তন-এর উপর নু লম্ব টান। তাহা 
হুইলে ₹০০-ই বৃত্তটির নির্ণেয় স্পর্শক হইবে। 
প্রমাণ £ যেহেতু 2০, &-বিন্দুতে ব্যাদার্ব 0=- 


<> 
এর উপর লদ্ব; অতএব 9, *-বিন্দুতে বৃত্তটির 
স্পর্শক। 


উপপাদ্য 10 


বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হইতে উহার উপর 

j r র উপর দুইটি স্পর্শক 
বহিঃস্থ বিন্দু হইতে স্পর্শবন্দু পর্বস্ত স্পর্শক-রেখাংশ দুইটি ডি 
রেখাংশ দ্বার! বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দুইটি সর্বসম হইবে । 


TT 
[ The segments of two tangents of a circle from an external point 
69709] poin 


জ্যামিতি 47 


to the Points of contact are congruent and they subtend congruenb 
angles at the centre. ] 

স্বীকার £ ৪০ বৃত্তের কেন্দ্র ০ এবং ন উহার বহিস্থ একটি বিন্দু। শা বিন্দু 
হইতে অঙ্কিত স্পশক দুইটি বৃত্তটিকে যথাক্রমে & এবং ০ বিন্দুতে স্পর্শ করিয়াছে। 


প্রামাণ্য বিষয় £ নন নত এবং 47০৯ 47০০, 


অঙ্কন ৪ তন, তত এবং তক A 
সঙ্কন করা হইল। ॥ 

প্রমাণ ঃ এখানে তন 1 নল রর 
এবং উট 1 বত) 8 

** 1/0AT সমকোণ এবং 
£০০07 সমকোণ। ৰ 


** AAT এবং ACOT-এর 

মধ্যে /0AT ৫০০, তদ = তত এবং তন সাধারণ বাহ । 
£১৪০ব = AcoT 

“* লীন নত এবং ZTOA 47০০. 

অনুসিদ্ধান্ত ? বৃত্তের বহিঃস্থ কোন বিন হইতে এ বৃত্তে মাত্র দুইটি ম্পর্শক জন 
করা যাইতে পারে।-.. 

স্পা 
বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হইতে উক্ত বৃত্তে স্পর্শক রেখাংশদ্বয় অঙ্কন 
I 


[Draw two tangent segments to 8 circ'e from a given external point. 
৩ কের বৃত্তের £ একটি বহিঃস্থ বিন্দু। ৪ বিন্দু হইতে উক্ত বৃত্তে দুইটি স্পর্শক 

অধম করতে হইবে। - t 
অঙ্কন £ চত অঙ্কন করা হইল । এন দে 

Pত.কে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্তি ০ কেক্স্ 7 

বৃত্টিকে A এবং ৪ বিন্ুতে ছেদ করিল (ST 

চন এবং চ অঙ্কন করা হইল। তাহা হী 

হইলে, চত এবং চ6-ই প্রদত্ত বৃত্তের নির্দি ২১ 

"শক হইবে। > 
প্রমাণ £ তন এবং তল অঙ্কন করা হইল। 


AB মাধ্যমিক জ্যামিতি 


এখন অর্ধৃততস্থ কোণ বলিয়া, 4০৯৮ এবং £০৪৮_এর প্রত্যেকেই সমকোণ। 
তল এ চন এবং তল 1. FE 
কিন্তু তম এবং তল উভয়েই বৃত্তের ব্যাসার্ধ । 
চন এবং চচ বৃত্তের স্পর্শক। 
বি. ত্র. বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হইতে উক্ত বৃত্তে স্পর্শক অঙ্কন করিতে বলি 
<> 
উপরের সম্পান্যটির কেবলমাত্র চমন এবং ন্ট-এর চিত্ৰকে টু এবং 19-এর চিরে 
পরিবতিত করিতে হইবে। 

3.3. অৎজ্ঞা। ঃ দুইটি বৃত্ত পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করিয়াছে_:এ কথা 
তখনই'বলা হইবে যদি বৃতদ্বয়ের একটি মাত্র সাধারণ বিন্দু থাকে। এখন উক্ত বিন্দুতে 
বৃত্তহয়ের যে-কোন একটিতে অঙ্কিত স্পর্শক অপর বৃত্তটিরও স্পর্শক হইবে। 
স্পর্শ করিয়াছে এরূপ বৃত্দ্ধয়ের কেন্দ্রবিন্দু যদি বৃত্তদয়ের স্পর্শ বিন্দুতে অঙ্কিত সাধার 
সপর্শকটির একই পার্শে অবস্থিত হয় তবে বলিতে হইবে যে, বৃত্তদ্বয় পরস্পরকে অস্ত 
ভাবে স্পর্শ করিয়াছে [ নীচের উপপাগ্যটি চিত্র (7) দেখ ]। কিন্ত উহাদের কের 
বিনয় বৃত্দয়ের সাধারণ ম্পর্শকটির বিপরীত পার্শে অবস্থিত হইলে বৃতদয় পরম্পরর্বে 
বহিঃস্থভাবে স্পর্শ করিয়াছে বল! হইবে [ নীচের উপপাগটির চিত্র 


(i) দেখ ]। 
উপপাদ্য 11 
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করিলে তাহাদের কেন্দ্র দুইটি 
বিন্দুর সহিত একই সরলরেখায় অবস্থিত হুইবে। 


[ [ It two 00165 touch, the 
through the c:ntres. ] 


স্বীকার 


£ 4 এবং 5 বৃত্তদ্বয়ের কেন্বিন্দু।  বৃত্ পরস্পরকে + বিন্দুতে 
-করিয়াছে। 
প্রামাণ্য বিষয় 


ipl 
Doint of contact lies in the straight TY 


$ 4,7, বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত | 
<> 
অঙ্কন £ বৃতঘয়ের সাধারণ স্পর্শক Pথ টানা হইল । 


সম এবং ন অঙ্কন 
হইল । 
৯ B 
প্রমাণ £ বৃতঘয়ের সাধারণ স্পর্শক P এবং স্পর্শ বিন্দু 1; দন এবং * 
যথাক্রমে বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ । 
<-> 


৯ 
AT L PQ এবং BT L Pa 


জ্যামিতি 49 


চিত্র ()-এর ক্ষেত্রে, & এবং ৪ বিন্দু ৪০, স্পর্শকের বিপরীত পার্থ অবস্থিত। 

এখানে 4 &7৮-এর পরিমাপ-9০0০ এবং 487:৮-এর পরিমাপ-9০* 

এখন /৪T-এর পরিমাপ 4/7৮-এর পরিমাপ + 4877-এর পরিমাপ। 
=90°+90°=180° 


/BTA সরলকোণ। 77 A, T,B বিন্দু তিনটি একই সরলরেখায় 
অবস্থিত হইবে। 
P Pp 
০৯ 9 
চিত্র 6) চিত্ৰ (1) 
আবার চিত্র 01)-এর ক্ষেত্রে? 


Kr 
A এবং ৪ বিন ৮০, সপর্শকের একই পার্খে অবস্থিত; 
_এর পরিমাপ-9০- 487৮-এর পরিমাপ 


এবং ATP 
দল এবং উন রেখাংশঘয় দুইটি ভিন্ন সরলরেখার উপর অবস্থিত হইতে 


পারে না। 
A, 8, বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। 
দুষ্টব্য £ (৫) চিত্র 0)-এর বৃত্তহয় পরস্পরকে বহিঃস্থভাৰে স্পর্শ করিয়াছে। 
এক্ষেত্রে, বৃত্তঘয়ের ব্যাসার্ধের যোগফল = AT + 8A=A৪ = বৃত্তদয়ের কেন্দ্রবিন্দু 
দুইটির মধ্যবর্তী দূরত্ব 
&) চিত্র ()-এ বৃত্ত দুইটি পরস্পরকে অস্তঃস্থভাবে স্পর্শ করিয়াছে। 
এক্ষেত্রে, বৃতয়ের ব্যাসার্ধের বিয়োগকল-/-8ন -/৪ বৃত্তদয়ের কেন্দ্রবিন্দু 


দুইটির মধ্যবর্তী দূরত্ব। 
অনুশীলনী 6 
উহার বহিঃস্থ বিন্দু ? হইতে বৃত্তে ৮ সপরশক টানা 


1. কোন বৃত্তের কেন্দ্র 9 + 
০7 সে. মি. হয় তবে চা-এর দৈর্ঘ্য কত? 


হইল। যদি ০০-1৪ সে. মি. এবং 
জ্যামিতি/£ (১০ম) 


50 ঠ মাধ্যমিক জ্যামিতি 


£2. দেখাও যে-কোন বৃত্তে পরিলখিত চতুভু জের যে-কোন দুইটি বিপরীত 
দৈর্ঘ্যের সমষ্টি অপর দুইটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান। 

8. স্পর্শবিন্দু হইতে কোন বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লঙ্গ এ বৃত্তের 
বিনুগামী হইবে। 

4. ৪ সে.মি. ব্যাসার্ধযুক্ত বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন কর। 

5. কোন বৃত্তের যে-কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান্তরাল জ্যা-সমূহ 
বিন্দুগামী ব্যাসদ্ারা সমদ্বিখণ্ডিত হ্য়। 

6. কোন বৃত্তের বৃত্াংশস্থিত ৫৪০-এর পরিমাপ 45” হইলে দেখাও যে, & 
৫ বিন্দুতে বৃত্তের স্পশক দুইটি পরস্পর ল্। 

স্বীকার $ ABC বৃত্তের কেন্দ্র ০; উহার A এবং ০ বিন্দুতে অঙ্কিত চ 
দুইটি পরস্পরকে ॥ বিন্দুতে ছেদ করিয়াছে। এখানে 4 ৪০-এর পরিমাপ 45" 

প্রামাণ্য বিষয় ? APC সমকোণ । 

অঙ্কন £ 0A এবং 66 অঙ্কন কর! হইল। 


9 
প্রমাণ 8 এখানে £+০০-এর পরিমাপ 
৪4 4৪০-এর পরিমাপ= 90° 50) 
আবার £ ৮/০-এর পরিমাপ-9০০ 9 
i A js AT 5 


$20 A 

(7. ভত L cp). 

০4৮০ চতুতুজের / PA0-এর পরিমাপ + 42০০ 

=90°+90°= 180°, 

£APC-এর পরিমাপ+ ৫ £০০-এর পরিমাপ-180০ 

£APC-খএর পরিমাপ ₹180০_ £৯০০-এর পরিমাপ 
২৪০-৪০ [(8 হইতে] 
৯9০% 


1. কোন বৃত্তের দুইটি সমান্তরাল স্পর্শকের স্পর্শবিনদু দুইটির সংযোজক রেখাং 
ব্যাস হইবে। 


৪. দুইটি বৃত্ত পরস্পরকে ” বিনতে বহিস্থভাবে স্পর্শ করিয়াছে। 


-এর পরিমাপ 


জ্যামিতি 51 


সরলরেখা বৃত্তঘয়কে B এবং ০ বিন্দুতে স্পর্শ করিলে দেখাও যে, 482০-এর 
পরিমাপ = 90০. 

9. রুল কোন বৃতের ব্যান । & বিন্দুতে অঙ্কিত স্পর্শক-রেখাংশ ৪63 এবং ৪6 
বৃত্টিকে ঢ বিনতে ছেদ করে। যদি ০-5%৪ হয়, তবে দেখাও যে, ৪০৯০০ এবং 
AD= 3 BC. 

স্বীকার £ ৪D বৃতের ব্যাস রঃ এবং নত, বৃত্তটির & বিন্দুতে স্পর্শক- 
রেখাংশ। চত রেখাংশটি বৃতটিকে ০ বিন্দুতে ছেদ করিয়াছে। এখানে A0=AB. 

প্রমাণ্ত বিষয় 8 BD=0CD এবং AD=2 BC. 

প্রমাণ 8 এখানে £89/-এর পরিমাপ-9০০ ( অর্ধবৃত্স্থকোণ )। 

". ADB এবং ADC সমকোণী ত্রিভুজ- ০ 
ছয়ে, AB = AC (৮ AB=AC) এবং 


AADB 34 AADC 


BD = 5D; 


BD=0D, 
আবার নত স্পর্শক-রেখাংশ এবং = ব্যান বলিয়া 4৪+০-এর পরিমাপ= 90" 
-"- ABC সমকোণী। 
এখন AABC-এর AB = AC; -» BCA = ABC 

/8০0%-এর পরিমাপ = 4 A৪0-এর পরিমাপ =45" 

ADB সমকোণী ত্রিভুজের 42AB-এর পরিমাপ =45"; 

{ABD = Z DAB. 
». AD == BD 
এখন BC=98BD ; ** BC=9AD 2 AD=3 BC 
10. কোন বৃত্তের বহিঃস্থ ০ বিন্দুটির, উক্ত বৃত্তের কেন্দ্র হইতে দূরত্ব, বৃক্তটির 
ব্যাস -এর দৈর্ধের সমান | 0A এবং 68 বৃত্তটির স্পর্শক-রেথাংশ হইলে দেখাও যে 


০/৪ ত্রিভুজটি সমবাহু হইবে । 
11. কোন বৃত্তের ব্যাস মত এবং 6 উহার একটি জ্যা। £৪/০-এর 


ভন ই 
সমদ্বিখগ্তক A বৃত্তটিকে 2 বিন্দুতে ছেদ করে। -বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি A6-এর 
বধিতাংশের সহিত ৪ বিন্দুতে মিলিত হয় । দেখাও যে, 4820 সমকোণ। 


52 মাধ্যমিক জ্যামিতি 

19. নল এবং &6 কোন বৃত্তের দুইটি স্পর্শক-রেখাংশ এবং ০ উহার কেন্দ্র | 
প্রমাণ কর যে, রত রেখাংশটি স্পর্শ বিন্দুহয়ের সংযোজক জ্যা! লত-কে ল্বভাবে সমদ্ধি- 
খণ্ডিত করিবে। 

স্বীকার £ ০কেন্দিক বৃত্তের ন এবং মত স্পর্শক-রেখাংশ | তন, চত-কে ?ি 
বিন্দুতে ছেদ করিয়াছে। 

প্রামাণ্য বিষয় £ তল 1 ভিত এবং ৪৮-2০. 

অঙ্কন £ তল এবং 05 অঙ্কন করা হইল । 

প্রমাণ 2 5 এবং নত স্পর্শক-রেখাংশদয় দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণনয় যথাক্রমে 
//09 এবং 4০০, 

৮০808 = £/ ACC. 

এখন ১৪০৮০. এবং /১০০৮-এর 


মধ্যেঃ 


58 
= 


3455, 47০9৪ = 4৮০০ এবং 
or. 
ABOP = ACOP 
“. চিত $ এবং /BPO ~ 4০৪০4863560 
এবং ৪6০ সরলকোণ বলিয়া 4০৮৪ এবং /০P০ প্রত্যেকেই সমকোণ । 
‘* তচ এ BC; অতএব, তন L লন, 
13. কোন বৃত্তে পরিলিখিত চতুহু'জের যে-কোন দুইটি বিপরীত বাহু উহার 
কেন্দ্রে যে দুইটি সম্মুশকোণ উৎপন্ন করে তাহার! একত্রে দুই সমকোণের সমান হইবে! 
14. ০ কেন্দ্রিক বৃত্তের ন বহিঃস্থ বিন্দু হইতে বৃত্তের & এবং ৪ বিন্দুতে দুইটি 
স্পর্শক অঙ্কন করা হুইল । তা বৃত্তটিকে ৮ বিন্দুতে ছেদ করিলে প্রমাণ কর খে; 
/ TAB-এর সমদ্বিখণ্ডক ₹-বিন্দুগামী হইবে। 
15. দুইটি বৃত্ত পরস্পরকে * এবং ৪ বিন্দুতে ছেদ করিয়াছে । বৃত্তদ্য়ের সাধারন“ 
স্পর্ণক বৃততদয়কে এবং ৪, বিন্দুতে স্পর্শ করিলে প্রমাণ কর যে. ৫ PAও-এর পরিমাপ 
+£2৪9-এর পরিমাপ = 180° rl 
16. A এবং ৪ দুইটি বৃত্তের কেন্দ্র। বৃতদয় পরস্পরকে ০ বিন্দুতে বহিঃস্থভারধে 
স্পর্শ করিয়াছে। স্পর্শবিন্দু ৩-এর মধ্য দিয়া বৃতদয়ের পরিধি পর্যন্ত চত এরূপে টার্ন! 
হইল যেন চত, &এবং ৪ কেন্দ্রিক বৃত্তদয়ের সহিত যথাক্রমে ₹ এবং এ বিন্দুতে মিলিত 


OF 


জ্যামিতি 58 
হয় এবং যদি P,A,Q,B সমরেখ না হয় তবে প্রমাণ কর যে, 6) FA || BQ এবং 
(i) P ও ও বিন্দুতে অঙ্কিত ম্পর্শকদ্ধয় পরস্পর সমাস্তরাল | 

স্বীকার £ / এবং ৪ কেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ০ বিন্দুতে বহিঃস্থভাবে প্র্শ 
করিয়াছে। ০ বিন্দুগামী রেখাংশটি A কেন্জিক বৃত্তকে ? বিন্দুতে এবং B কেন্দ্রিক ৰৃত্তকে 


<> <> 
৪ বিন্দুতে ছেদ করে। P এবং ০» বিন্দুতে অঙ্কিত ম্পর্শকছয় যথাক্রমে PR এবং ০.৪. 


<> <> 

প্রামাণ্য বিষয় ? চন ॥ চত এবং PR || ৪১৪. 

অঙ্কন ঃ 7 অঙ্কন করা হইল। K 

প্রমাণ ৪ বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে ০ বিন্দুতে স্পর্শ করে বলিয়া £, ০ 
এবং ৪ বিন্দু তিনটি সমরেখ হইবে। : 

এখন APAC-এর 

APC > LZ ACP 

(AF =AG) 

আবার /১০,৪০-এর 

4৪০১০৯4৪8০০, 

(৮. তু 55) 

কিন্ত //২০০ = 4৪9০০, 


(বিপ্রতীপ)। 
APCS BGC; ইহারা 
একাস্তর কোণ। .. FA | BG. 


আবার / APR = 4899 (প্রত্যেক সমকোণ ) 
/, /APR-এর পরিমাপ _ £APC:এর পরিমাপ 
= £89,5-এর পরিমাপ - £৪০০-এর পরিমাপ । 
/0ছি-এর পরিমাপ 4০০১৪-এর পরিমাপ। 
40 = 4০০53 কিন্তু ইহার! একাস্তর কোণ। 


<> ৯ 
PRI es. 


17. ॥ কেন্দ্ৰিক বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু ৪ ; ন-কে ব্যাস করিয়া অঙ্কিত 
বৃত্তটি A কেন্দ্রিক বৃত্তটিকে ₹ এবং 2. বিন্দুতে ছেদ করিয়াছে। দেখাও যে, BP এবং 
চনু উভয়েই &-কেন্দৰিক বৃত্তের স্পর্শক-রেখাংশ। 


54 মাধ্যমিক জ্যামিতি 


18. দুইটি সর্বপম বৃত্ত পরস্পরকে 1 বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করিয়াছে। কৃত 


<> 
“এবং ৯ ব্যাসঘয় পরম্পর সমান্তরাল । যদি ও এবং ০, বিন্দুত্ম 2২ সরলরেখার 
বিপরীত পার্খে অবস্থিত হয়, তবে প্রমাণ কর ঘে, ৮০5 একটি রম । 
19. ০ কেন্দ্রিক কোন বৃত্তের ব্যাস নু; ; বৃত্তটির ৮ বিন্দুতে অঙ্কিত / 


উহার এ এবং ৪ বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বযকে যথাক্রমে 74 ও ॥ বিন্দুতে ছোঁ 
করিয়াছে । দেখাও যে, 414০1 সমকোণ। 


সম্পা 2 
কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্ত্ত অঙ্কন কর। 
[ Construct a circle inscribed in ৪, given triangle. ] 


4৪০ একটি নির্দিষ্ট ত্রিতুজ। এখানে 4৪০ ত্রিভুজের অন্ত্বত্ত অঙ্কন করিতে 
হইবে । 


অঙ্কন $৪ 4480০ এবং £৪8০%-এর অন্তঃ- 
সমদ্বিথণ্ডক অঙ্কন করা হইল। 

মনে কর, এ সমদ্বিখণ্ডক দুইটি পরস্পর ০ 
বিন্দুতে মিলিত হইল। ০5 4. চত টানা হইল | 


| 


এখন ০-কে কেন্দ্র করিয়া চ ব্যাসার্ধ লইয়া. £ 
অঙ্কিত বৃত্তই নিৰ্দিষ্ট বৃত্ত হইবে। 

প্রমাণ ৪ 56 4- AC এবং GF 1. ন টানা নি 
হইল। 2 0 


শি 
যেহেতু ০-বিন্দ, £4৪০-এর অন্তঃ সমদিখগুকের উপর অবস্থিত অতএব 


০০৯07. ০, চট OF ; 
অহুরূপে, ০-বিন্দু £ACB-র 
fC র অস্তঃসমদ্ধি 
Ee নি ব্খগুকের উপর অবস্থিত বলিয়া 
"কে কেন্দ্র করিয়া অঙ্কিত বৃতটি 0, ৪, ₹ বিন্দু দিয়া যাইবে । 
“ন 6D 1 BO, CE | নত এবং GFL FE 


BC, CA এবং 8 বৃত্তটিকে যথাক্রমে ০ 


ডা) 2 এবং ₹ বিন্দুতে প্পর্শ 


জ্যামিতি 55 
অনুশীলনী ? 
ib 
৪ সে, মি, বাঁহবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করিয়া উহার অন্তত 
অন কর। 
2. ABC ত্রিভুজের A৪=1'8 ইঞ্চি এবং ০৪=2'$ ইঞ্চি ত্রিভুজটির অস্তঃবৃত 
অধন কর। 
এ, একটি মিটি তকে ফোন নি বিনতে পরশ করে এন উক্ত বৃতের বহি 
1018 গমন করে এরূপ একটি বৃত্ত অঙ্কন কর। 
* মন্ত এবং তচ রেখাংশ দুইটি পরস্পর সমান্তরাল। এরূপ একটি বৃত্ত অঙ্কন 
রি A এবং ৪ বিন্দু দিয়া গমন করে এবং 56-কে P বিন্দুতে স্পর্শ করে। 
, দুইটি সমান্তরাল সরলরেখা এবং উহাদের ভেদককে স্পর্শ করিয়া একটি বৃত্ত 
অন কর। 
যনে <> <-> ৯ ৯ পা 
কর, AB || 90 এবং 2০, সরল রেখা £৪-কে ? বিন্দুতে ও ০০-কে ৭ 
<> <> 


সি ছেদ করিয়াছে । এরূপ একটি বৃত্ত অঙ্কন করিতে হইবে যাহা AB, ০2 এবং 


দিকে স্পর্শ করে। 
REL ৪6৪. এবং /29P-এর অস্তঃসমদ্বিণ্ডকদয় অঙ্কন করা হইল। 
ke) 


অন্তঃসমদ্বিখণ্ডক দুইটি পরস্পর ০ 
বি বি 
টা ছেদ করিল। ০ বিন্দু হইতে AB, 


Po এ পি dads 
নম বং দা উপর যথাক্রমে 01, 
এবং তা লম্ব অঙ্কন কর! হইল । এখন 
-কে কেন্দ্র করিয়া ০ ব্যাসার্ধ লইয়া বৃত্ত 
অঙ্কন কর হইল। তাহা হইলে উক্ত বৃত্তই 
শঁ় বৃত্ত হইবে। 
প্রমাণ ঃ 4০92৪-এর সমছিখগকের উপরিস্থিত ০. বিন্দু হইতে কোণটির 
বাহ্দয়ের উপর অঙ্কিত লম্ব যথাক্রমে তা এবং ONE SMELL 
+ GN = তব, 
অন্তুর্ূপে £29P-এর ক্ষেত্রে ON = OL. 
i OM 2 ON ৪5 


56 মাধ্যমিক জ্যামিতি 


অঙ্কিত বৃত্তটি 4, ও এবং L বিন্দু দিয়া গমন করে। 
আবার 4৮1০, 4514০ এবং £০।-০-এর প্রত্যেকেই সমকোণ। 
এ <> 


AB PQ এবং 90 সরলরেখ! তিনটি বৃত্তটির যথাক্রমে ॥, N এবং ৮ 

বিন্দুতে স্পর্শক | 

6. একটি নিষ্ট ব্যানার্গযুক্ত এরূপ একটি বৃত্ত অঙ্কন কর যাহ! দুইটি পরল্পরদ্ো 
সরল রেখাকে স্পর্শ করে। 

এ. একটি নির্দিষ্ট বৃত্তকে এবং একটি নিদিষ্ট রেখাংশকে একটি নিদিষ্ট বিন্দুতে শপ 
করে এরূপ একটি বৃত্ত অঙ্কন কর । k 

মনে কর, নির্দিষ্ট বৃত্তটির কেন্দ্র ০ এবং নির্দিষ্ট রেখাংশ ন5-এর উপরিস্থিত ₹ একট 
নির্দিষ্ট বিন্দু। এরূপ একটি বৃত্ত অঙ্কন করিতে হইবে যাহা ৪ রেখাংশকে 6 বিনুর্ 
স্পর্শ করে এবং ০ কেন্দ্রিক একটি বৃত্তকেও স্পর্শ করে। 

অঙ্কন £ তত 1. ন অঙ্কন করা হইল। তকে বধিত করাতে উহা ৫ 
কেন্দ্রিক বৃত্তকে দি বিদ্ধুতে ছেদ R 
করিল । চদ অঙ্কন কর! হইল। চি, 
০ কেন্দ্রিক বৃত্তটকে ?/ বিন্দুতে ছেদ 
করিল। চ-এর 7 বিন্দুতে লম্ব 
অঙ্কন করা হইল। তা যুক্ত করিয়া 
বিত করাতে উহা! 2 বিন্দুতে অঙ্কিত 
লঙ্বটিকে এ বিন্দুতে ছেদ করিল। 
খ-কে কেন্দ্র করিয়া মচ ব্যাসার্ধ ৪ 


ইয়া ত অন করা হইল। তাহা হইলে  কেজিক বই নির্দের হৃত হইবে! 
£ 


সত 


বিঃ দ্রঃ বৃত্তি নির্দিষ্ট / 
লইতে হইবে। সরলরেখাকে স্পর্শ করিবে বলা হইলে রু-এর স্থানে. 


8. নিদিষ্ট ব্যাসার্ধের এরূপ একটি h 
সরলরেখ! এবং একটি নির্দিষ্ট বৃত্তকে এরা করিতে হইবে যাঁহা৷ একটি রি 
9. ৮০ ত্রিভুজের ৮০৪ 
অঙ্কন কর। সে মি, ০৪: সে. মি. । ত্রিভুজটির পরি 
চা 


চতুৰ্থ অধ্যায় 


সানৃষ্ঠ রূপান্তর ও অনুপাত 


ূ্বর্ত শ্রেণীতে প্রতিফলন, চলন এব আবর্তন সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা 
কয়| হইয়াছে। প্রতিফলন, চলন এবং আবর্তন প্রভৃতি রূপান্তর ছার! কোন জ্যামিতিক 
চত্রের আকার এবং আকুতির কোন প্রকার পরিবর্তন সংগঠিত হয় না। সিনেমার 


পর্দায় ফ্রিমের চিত্র, বইয়ের পাতায় কোন দেশের মানচিত্র, ক্যামেরায় তোলা ছবি 
প্রভৃতি, রূপান্তরের ফলে জ্যামিতিক চিত্রের আকৃতির কোনই পরিবর্তন হয় না কিন্ত 
Enlargement ) এবং সাদৃখ্য রূপান্তর 


আকারের পরিবর্তন ঘটে। পরিবর্ধন ( 
( Similarity Transformation ) এই প্রকারের রূপান্তর | 
4,1 পরিবর্ধন £ মনে কর, ₹ একটি নির্দিষ্ট বিন্দু এবং 2 শৃহ্য নহে এরূপ 


একটি বাস্তব সংখ্যা, এখন একটি চিত্রণকে পরিবর্ধন ( Enlargement ) বলা হইবে যদি 


1 
1% হয়, যখন ?,০, 


PA 
এর উপর অবস্থিত এবং % 


=> 
A বিন্দুর প্রতিবিস্ব ৪. সর্বদা PA" 


শা 
অথবা, A বিন্দুর গ্রতিবিশ্ব ২১ সর্বদা PA-এর বিপরীত রশ্মির উপর অবস্থিত এবং 


PA 
eh 
=% হ্য়, যখন <0 এবং = 71১ n>0. 


এক্ষেত্রে, ৮ বিন্দুটিকে পরিবর্ধন কেন্দ্র (০০ 
৮ এর সাপেক্ষে পরিবর্ধনের পরিমাণ-গুণক (80919190107 )বলে। 

মনে কর, কোন লমতলে একটি নির্দিষ্ট পরিবর্ধনের পরিপ্রেক্ষিতে ০ পরিবর্ধন কেন্দ্র 
এবং %, উক্ত পরিবর্ধনের পরিমাণ-গুণক | 
মনে কর ?%১০ একই সমতলে £ একটি 
বিন্দু এবং উক্ত পরিবর্ধনের পরিপ্রেক্ষিতে 
A, বিন্দু, & বিন্দুর প্রতিবিস্ব। অতএব £ঃ 


০৩ 
বিন্দু, ০/-এর উপর অবস্থিত এবং T=" 


বে সমতলে ০, A এবং A॥ আছে সেই 
সমতলে অপর যে-কোন একটি বিন্দু ৪ লওয়া 


tre of enlargement) এবং m কে 


হইল। নি অঙ্কন করা হুইল ॥ 


58 মাধ্যমিক জ্যামিতি 


শি 
A) বিন্দু হইতে ন-এর সমান্তরাল রেখাংখ অঙ্কন করাতে উহা ০৪-কে ৪৪ বিন্দুতে 
ছেদ করিল। 


শট 
এখন লক্ষ্যকর যে, ৪; বিন্দু ০৪-এর উপর অবস্থিত ; এবং এক্ষেত্রে দেখান যাই 
7555৬-২ 


1518 টা হইবে। অতএব উক্ত পরিবর্ধনের পরিপ্রেক্ষিতে 87 বিন্দু, ৪ 
বিন্দুর প্রতিবিষ্ব। 

অতএব নিদিষ্ট পরিবর্ধনের ক্ষেত্রে একটি বিন্দু এবং উহার পরিবর্ধন দেওয়া থাকিলে, 
এ মমতলস্থিত প্রত্যেকটি বিন্দুরই গ্রতিবিষ্ব নির্ণয় করা যায়। ০ হইলেও অনুরূপ 
প্রমাণঃদেওয়া সম্ভব ৷ 

পরিবর্ধন সম্পর্কে কয়েকটি জ্ঞাতব্য বিষয় £ 

মনে কর, ০ পরিবর্ধন-কেন্দ্র এবং % একটি নির্দিষ্ট ধনাত্মক বাস্তব সংখ্যা। একই 

Ay 


0 ০৪ 
সমতলে & এবং ৪ এরূপ দুইটি বিন্দু যাহাতে ০ = এব২-০৪4-%, স্পষ্টতই A 


“এবং ৪% যথাক্রমে ০ পরিবর্ধন-কেন্দ্রের সাপেক্ষে & এবং ৪-এর প্রতিবিদ্ব। এখন AB 


> -৯ 

“এর উপর 1 এবং ০ দুইটি বিন্দু লওয়া হইল। ০2 এবং ০৫ অঙ্কন করাতে উহার! 
A1B,-কে যথাক্রমে 51 এবং ৪ বিন্দুতে ছেদ করিল। দেখা যাইবে যে, 
015 09 এ 

66+%% এবং 087; অর্থাৎ হ-এর উপরিস্থিত ৮ এবং ও. বিন্দুর 9 পরিবর্ধন 


কেন্দ্রের পরিপ্রেক্ষিতে প্রতিবিদ্ব যথাক্রমে 21 এবং 9), 


অতএব 8৪-এর প্রতিটি বিন্দুর, ০ পরিবর্ধন কেন্দ্রের সাপেক্ষে £181-এর উপর 
একটি করিয়] 


প্রতিবিদ্ধ বিন্দু পাওয়া যাইবে, এবং এই প্রতিবিষ-বিদ্ু সমূহের সময়ই 
8655 এক্ষেত্ৰে 1৪; -কে ০ পরিবর্ন-কেন্দ্ের সাপেক্ষ মচ এর প্রতিবিদ্ব বলা 


হয়। অতএব বলা যায় যে, পরিবর্ধনের ফলে কোন রেখাংশের প্রতিবিষ্ব এরূপ একটি 
রেখাংশ হইবে যাহা! মূল রেখাংশটির সমান্তরাল । 


(i) উক্ত পরিবর্ধনটির ক্ষেত্রে 2151-% হইবে। অতএব, কোন পরিবর্ধনের 


পরিনাণ-গুণক % হইলে, মূল রেখাংশ এবং উহার প্রতিবিষ্বের দৈর্ঘ্যের অনুপাত 1. :% 
হুইবে। 


জ্যামিতি 2 


Fe) চিত্রটি হইতে ইহা স্পষ্ট যে, £০%৪-এর পরিমাপ 4০%)৪এর 
মাপ ; অর্থাৎ, পরিবর্ধনের ফলে মূল কোণ এবং উহার প্রতিবিধের পরিমাপ 
পরিবতিত থাকে। ) 


(iv) চি PIA; _Pi@ BP 
চত্রনটির 21407116745) 
ক্ষেত্রে 7/-76০, BP 


অতএব, কোন পরিবর্ধনের পরিমাণ-গুণক 7 হইলে, মুল 
রি সংযোজক রেখাংশের দৈর্ঘ্য এবং উক্ত রেখাংশাটির প্রতি 
ইপাত 1: ॥৮ হইবে। 


1  মমীম সংখ্যক প্রতিফলনের সমষ্টিগত ফলকে প্র 
(| আবার সীম সংখ্যক গ্রতিসাম্য এবং পরিবর্ধনের সমটি 
18205) বল! 
লা হয়। 
ক্ত সং! হইতে বলা যায় যে, পরিবর্ধন এক ধরনের সার 


রেখাংশের যেকোন দুইটি 
বিশ্ব রেখাংশের দৈর্ঘ্যের 


তিসাম্য (Tsomotries) 
গত ফলকে সাদৃশ্য 


শ্য রূপান্তর | 


সক্রিয়তার মাধ্যমে দাদৃশ্ঠ রূপান্তর £ 
‘1. একটি ত্ৰিভুজ ৪০ অঙ্কন কর। 

খন 
শি একটি বিন্দু ০ লও যাহা £ £৪০-এর বহিঃস্থ তলে অবস্থিত হয়! 


বর উপর যথাক্রমে A» 
=I0A, 0988 


/১৪৪০-এর 


-৯ 

এবং 3৮) এটি 81 এবং 01 
অঙ্কন কর। ০%, 08 এবং ০০-এ ত 

908 এবং 


 তিনটিকে এরপে স্থাপন কর যাহাতে ০%% 


৩৩ 
৯৯৯ 

1 ee হয়। A1BiC1 ত্রিভুজটি 
{ খত প্রত্রিয়াগুলি সম্পাদন কর। MEE EEN 
t 3 ং ঠা 
) ফলের সাহায্যে নত, 56, তন £ 


60 মাধ্যমিক জ্যামিতি 


নির্ণয় কর। 228, 883. এবং ০181 এর মান নির্ণনর কর। দেখিবে খে, 
58187807081 7. 
AB “BOC = CA 
(i) LBAC, 48০৪, LCBA, LBIAjC), LAICIB) এবং ZLCIBIAI 
এর পরিমাপ নির্ণয় কর। দেখিবে যে, /BAC > 48501 
£ACB ~ £AJC,B) এবং 4০843: /C,B,A); অতএব চিত্রণটির ক্ষেত্রে 
BCI 8501১ AB ALB, এবং তন ICAL. 
লন্ধ সিদ্ধান্তসযূহ হইতে বল৷ যায় যে, চিত্রণটি এরূপ একটি পরিবর্ধন যাহার 
পরিবর্ধন কেন্দ্র ০ এবং পরিমাণ গুণক 2. স্পষ্টতঃই £:8)০7 ত্রিভুজটি ০ পরিবর্ধন 
কেন্দ্রের সাপেক্ষে £৪০ ত্রিভুজের প্রতিবিদ্ব । এক্ষেত্রে সমগ্র চিত্রণটি জ্যামিতিক 
চিত্রটির'লাদৃশ্ঠ রূপান্তরের উদাহরণ । 
উদ. 2. একটি ত্রিভুজ ৪০ অঙ্কন কর। /১/৪০-এর বহিঃস্থ তলে ০ একটি' 


৮৯ শি ৯ > > -৯ 
বিন্দুলও। ০%, 98 এবং ০০ অঙ্কন কর। ০%. ০৪ এবং ০০-এর উপর Aj, BL 


এবং ০; বিন্দু তিনটিকে এরূপে লও যাহাতে 20A, =30A, 90B, =30B 


এবং 200)=800 হয়। 41810, ত্রিভুজটি অঙ্কন কর। এখন চলন প্রক্রিয়ার, 
সাহায্যে 438০7 ত্রিভুজটিকে 30 ত্রিভূজে রূপান্তর কর। 


এক্ষেত্রে সমগ্র চিত্রণটি জ্যামিতিক 


চিত্রটির সাদৃশ্য রূপান্তরের উদাহরণ। এই 
চিত্রণটিতে-০ পরিবর্ধন-কেন্্র এবং রি তাহ 


পরিবর্ধনের পরিমাণ-গুণক m=. 


6]. 


জ্যামিতি 


8A 

1, পরিবর্ধন কাহাকে বলে? কোন পরিবর্ধনের পরিমান-গুণক বলিতে কি 
বুঝায়? পরিবর্ধন কেন্দ্র কি ? 

A প্রতিফলন, চলন এবং আবর্তন প্রভৃতি রূপাস্তরকে পরিবর্ধন বলা যায় কি? 

৩ এবং নাঃ কাহাকে বলে? একটি সদৃশ পরিবর্ধনের সাপেক্ষে ৪-এর প্র 
হত = হইলে ভুত এবং ত পরস্পর সমান্তরাল হইবে কি 

£ ৪৪০ একটি ত্রিভুজ আক। এখন পরিবর্ধনকেন্দ্র ০ এবং পরিবর্ধনের 
কঃ গুণক ॥=9% ধরিয়া চিতরণটি সম্পন্ন কর। একেলে /১৪৪০ এবং উহার 

58 লে উহাদের হাম নবি সুতি 
টি ABCD একটি চতুভূর্জ আক। পরিবর্ষনের কেন্দ্র ০ এবং পরিবর্ধনের 

ব্যান গুণক %=3 ধরিয়া চিত্রণটি অঙ্কন কর 
গপ 6. একটি সমবাহু ত্রিভুজ A8৪0 আক। কে পরিবর্ষনকেন্দ্র এবং পরিবর্ধনের 
রিমান গুণক %=2 ধরিয়া £১৪০এর প্রতিবি্ব 418101 অঙ্কন কর! 
Yb AA)B,C,-কে চলনের দ্বারা /১৪1৪1০-এ রূপান্তরিত কর। এক্ষেত্রে, 

(i)  £৪/২০২১/81৮০01 হইবে কি? 

(8) B'c'=B,0, হইবে কি? 

(ii) চত | চত হইবে কি? 

4,2. অনুপাত (Bio): দুইটি এক জাতীয় ( সমএককবিশিষ্ট ) রাশির 
মধ্যে একটি অপরটির কতগুণ বা কত অংশ, ইহা যে শুদ্ধ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় 
তাহাকে এ রাশিদ্ধয়ের অনুপাত (9855 ) বলে। 

যথা, সর্বসম নয় এরূপ দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য যথাক্রমে % coms. এবং y cms. 
হইলে পরিধি দুইটির অনুপাত.) আবার বদি ABC এর মচ এবং নত বাহুর 


দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি এবং ৫ সে.মি, হয় তবে এ বান্দর দৈর্ঘ্যের অহপাত 


৯০, 
৫ হইবে। 
বিঃ দ্রঃ এই অধ্যায়ে দুইটি রেখাংশের অনুপাত বা 


বলিতে আমরা রেখাংশের বা ত্রিভুজের বাহুর 
89৩ ত্রিভুজের = এবং মত বাহুর অনুপাত বলিতে AB এবং 


বুঝিতে হইবে । 


6% মাধ্যমিক জ্যামিতি 


4.3. জমানুপীতি (7580907৮100) £ দুইটি অনুপাত পরস্পর: সমান৷ হইরে 
উহাদিগকে সমীনুপাতি (6:০9০:61০5) বলে। ধর, A806 এবং 055১ তির 


AB DE ৰ 
দুইটির ক্ষেত্রে ACG= BF 3 অর্থাৎ £১৯৪০-এর মB এবং মণ বাহুর অনুপাত এ 
A DEF-এর টু এবং চা বাহ্ছয়ের অনুপাত পরস্পর সমান। অতএব"ইহা! একটি 
সমানুপাত । 


একই উচ্চতাবিশিষ্ট দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের A 


অনুপাত উহাদের ভূমির অন্ুপাতের সমান । পার্শ্বের 
চিত্রে AAB0 এবং £১৯০০-এর ভূমি যথাক্রমে ৪5 
এবং চ6; হল |] 56 টানা হইল। অতএব 


উভয় ত্রিভুজের উচ্চতা ২6. 


- _AABC-র ক্ষেত্রফল _$ 8০-56-58০9 
** [/ADC-এর ক্ষেত্রফল $3 0c.A6E Dc! 


যদি এ, ৮, ০১ রাশি চারিটি এরূপ সম্বন্ধযুক্ত হয় যে ?-$, তবে রাশি চারিটিরবে 


৫ 
সমান্ধপাতী ( Proportional) বলে। মনে কর, এ, রত; এবং 2, %, 2... 
00 
ধনাত্মক রাশির শ্রেণী। এখন যদি ০--/5-----"'হয়, তবে শ্রেণী ছুইটি্রে 


পরস্পরের সমানুপাতিক বলা হয়। 


মনে কর, মল রেখাংশের উপর » এরূপ একটি বিন্দু লওয়া হইল যাহার্তে 
£৮2৪১- ১ (এখানে 2 এবং ৫ 


৮৮৫০১১০০১১৮ 
যথাক্রমে দুইটি ধনাত্মক সংখ্যা) হয়। A ৮72 

তাহা হইলে বলা হইবে যে বিন্দু ন রেখাংশকে ? £ ৫ অনুপাতে বিভক্ত করিয়ার্ছে! 
এখন % বিন্দুটি মু রেখাংশের মধ্যবর্তী বিন্দু 

(অর্থাৎ -১-৪.) হইলে AB রেখাংশটি £ টি 
এ বিন্দুতে অন্তৰিভক্ত হইয়াছে বলিয়| ধরিতে হইবে। আবার যি ২ বিশু 
রেখাংশটির বধিতাংশের উপর অবস্থিত (অর্থাৎ £-8-৯) হইয়। হচ-কে ED) 
অনুপাতে বিভক্ত করে, তবে ন রেখাংশটি এ বিন্দুতে বহিবিভক্ত হইয়াছে ব! 


<> 
ধরা হইবে। যদি ৭ সরলরেখা £১৯৪০-এর AB বাহুকে ০ বিন্দুতে ছেদ করে ওর 


জ্যামিতি 68 


A~-D-B > 
হইলে বলা হইবে যোগাখ, ন-কে অস্তঃস্থভাবে ছেদ করিয়াছে। কিন্ত 
এক্ষেত্রে ॥ৎ-B _ ro _০: রি 

০ হইলে (এ, ন-কে বহিঃস্থভাবে ছেদ করিয়াছে বলা হইবে | 


ভপপাদ্য 12 
সিডর একটি বাছুর সমান্তরাল করিয়া কোন রেখা টানিলে 
কোন রেখ হয সমানুপাঁতে বিভক্ত করে। বিপরীতক্রমে, যদি 
IE ত্রিভুজের দুইটি বাহুকে অমানুপাতে বিভক্ত করে, তবে 

্রভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হুহবে। 


[15 line i 
@& line is drawn parallel to one sido of @ triangle the other 


two gs; 

৪10. না নে 

Sides are divided proportionally. Conversely, if a line divides two 
& triangle proportionally then the line is parallel to the third 


Sid 
ও of the triangle. ] . 


SR কার £ ৪০ ত্রিভুজের ভুত বাহুর সমান্তরাল 
থাক্রমে ০ ও ছ বিন্দুতে ছেদ করে। 


করিয়া টি টানা হইয়াছে। 


MN. নই 
» নিউ এবং নত-কে অন্তঃস্থ এবং বহিঃহুভাবে ষ 
যি 2১০ 


অঙ্কন? লুল এবং তত অঙ্কন করা হইল। 
প্রমাণ 2 এখানে AADE এবং ADBE একই উচ্চতাবিশিষ্ট বলিয়া 


£১৪০-এর ক্ষেত্রফল 45 37571) 
ADBE-এর ক্ষেত্রফল 2B 
A A 


MD EN 
M N 
B তে 2 
আবার, AADE এর /১০০5 একই উচ্চতাবিশিষ্ট বলিয়া 
AADE-এর ক্ষেত্রফল _AE ... ০:08) 
ৰল EC 


ADCE-এর ক্ষেত্রফ 


64 মাধ্যমিক জ্যামিতি 


কিন্ত ADB এবং £১০০ উভয়েই একই ভূমি চচ এবং একই সমান্তরাল যুগল 
লু ও লত-এর মধ্যে অবস্থিত। 
...£80চ-এর ক্ষেত্রফল = AD06-এর ক্ষেত্রফল । 


AADE-এর ক্ষেত্রকল__/১/০6-এর ক্ষেত্রফল 
ABBE-এর ক্ষেত্রফল /১০০5-এর ক্ষেত্রফল 


AD _ AE 
58 7160" 


বিপরীতত্রমে, 


<> 
স্বীকার £ (এও সরলরেখ| AABC-এর হত এবং মত বাহুকে অন্তঃস্থ বা 
বাহঃস্থভাবে যথাক্রমে 9 এবং চ বিন্দুতে এরূপে ছেদ করিয়াছে যে, 


AD _ AE 
DB ED; 


<> 
প্রামাণ্য বিষয় £ঃ MN ॥ 55 
অঙ্কন $ লুল এবং 65 অঙ্কন করা হইল । 


j, , AADE-এর ক্ষেত্রফল AD [ AADE এবং ADBE | 
'প্রমাণ £ এখানে £5৪6-এর ক্ষেত্রফল ₹* DB  একহ উচ্চতাবিশিষ্ট ] 


AADE-এর ক্ষেত্রফল AE ং 
AE 2০ _AE [ AADE এবং ADCE একই 


ACBE-এর ক্ষেত্রফল 6০ উচ্চতাবিশিষ্ট 
AD _AE 
এখন 55 = চ6 (স্বীকার )। 


এ. ADBE-এর শ্ষেত্কল= /১০০5-এর ক্ষেত্রফল; কিন্তু ইহারা একই গর 
চ-এর একই পার্শ্বে অবস্থিত । 


০. «> 
DE | BC; অর্থাৎ MN ॥ 80, 


আনুসিদ্ধান্ত £ /১৪৪০এর নল এবং নতি বাহুর উপর যথাক্রমে ₹ এব! 


AP IAQ 
তুইটি বিন্দু। যদি 546 হয় তবে দেখাও যে, চত | চু 


4.4. সদৃশ বহুভুজ £ সমসংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুতুজের একটির কোণ 
বথাক্রমে অপরটির কোণগুলির সহিত সর্বসম হইলে বহুভুজ ছুইটিকে সদৃশকোণী বর্ণে 


জ্যামিতি 
টি হট ব্গক্ষেত সদৃশকোণী, দুইটি সমবাহু ত্রিভুজ সদৃশকোণী, হানি 
ফী হি সদৃশকোণী, একটি বর্গক্েত্র ও একটি আয়তক্ষেত্র পরস্পর 
1০১5 বং ৮০৪/২৩7 পঞ্চভুজ দুইটির LR LENSE দি 
(0545 এবং £2 /- অর্থাৎ ইহারা সদৃশকোনী। 


A= 
১১ বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। যেমন, £ 
২ অনুরূপ বাহু। 


A Pp 
B 
টি 2 
E 
R 5 
€ D 


দি সদৃশকোণী পঞ্চভুজ দুইটির অনুরূপ না 
শা, অর্ধাৎ যদি 3০-95-62০7. 
! হইবে যদি উহারা 
সিম-সংখ্যক বাহবিশিষ্ট দুইটি বহতুজকে 
[কোণী হয় এবং উহাদের অনুরূপ বাহুণড একটি আয়তক্ষেত্ৰ | ইহাদের 
নিয়ের চিত্রে 8809 একটি বর্গক্ষেত্র এবং PORE 


শিতিকটি কোণ সমকোণ । 
~ D 
B Cc ॥ সেমি . SP=0 সেমি, 
মনেক্র, /২৪ ৫ সে.মি ১22৮7 / 
CARE 
হুগুলি ইহাদের প্রত্যে 
অতএব, 571 RE একটি রদ্বস ৷ 
মনে কর, ABCD এ ক্ষেত্র 
বাইর দৈৰ্ঘ্য ৪ সে-মি.। 


জ্যামিতি]5 (১০ম) 


66 মাধ্যমিক জ্যামিতি 


২. এখানে ৪৪-৪৩-9০০৪ অর্থাৎ ইহাদের বাহগুলি সমাহপা্ 
কিন্ত 8800 এবং EH সদৃশকোণী নয়। অতএব, উহার! সদৃশ নহে। 

উপরের আলোচনা হইতে দেখা গেল যে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়ও 
পরস্পর সনৃশকোণী হওয়া সত্বেও উহার! সদৃশ হইল না। আবার একটি রদ্ধস ও « 
বৰ্গক্ষেত্রের বাহুগুলি সমানুপাঁতে থাকিলেও উহার! সদৃশ নহে। 

ভ্রিভুজও একটি বহুতুর্জ। অতএব দুইটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুও 
দৈর্ঘ্যসমূহ সমাহুপাতী হইলে ত্রিভুজছয় সদৃশ হইবে । এখন নিম্নলিখিত উপপাদ্গুি 
প্রমাণ করা হইবে যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হইলে অথবা উহাদের বাহুগুলির 
সমূহ সমান অনুপাতে থাকিলে উহার! পরস্পর সদৃশ হইবে। 


ভপপাদ্য 18 


দুইটি ত্রিভুজ সদৃশকোণী হইলে উহাদের অনুরূপ বাহুগুলি সমানুগ 
হুইবে । 

বিপরীতক্রমে, দুইটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতী হইলে প্রি 
দুহাড সদৃশকোণী হুইবে 

[ If two triangles are equiangujar, their corresponding sides * 
proportional. 


Conversely, if two triangles have their sides proportional wh 
taken in order they are 90018008018, ] 


স্বীকার £ AABC এবং IA DEF-র LAS LD, 
745 ৮47 


48345 F 


জ্যামিতি 
অঙ্কন চ এবং চা 
3 8 টু এবং চা হইতে যথাক্রমে মচ এবং মত 
রেখাংশদ্বয় কাটিয়া লওয় হইল। ভন অহ্ধন করা a! 


প্রমাং 
LHD রঃ ADGH এবং /১৪৪০-এর মধ্যে, টি, 
টি ৫০০. (স্বীকার )। 
** ADGH 33 A ABC. 
43) = 58093 কিন্ত 4৪৪০২ Zoe. (aH 
ZDeH = /DEF. ‘. GH! EF. 
DG_DH 775-4 
DE DF ৮ DETIOF 
অন্ুরূপে দেখান যায়, =" 
DF EF 
BC _ CA _ AB, 
ন EF” FD =DE 
পরীতক্রমে, 


স্বীকার ঃ AABC এবং A নি 
ং্‌ D bs EF “FD DE 
প্রামাণ্য বিষয় 8 ABC এবং ADEF সদৃশকোণী। 
টি £ টু এবং চা হইতে যথাক্রমে নল এবং নত-এর সর্বসম [করিয়া তত এবং 
লা ভা অঙ্কন করা হইল 
ণঃ এখানে নু ২২ চতত এবং মত চন, অন 
খন; 26» ED 
3 oe DE =) 


ZDGH = Z DEF 


68 মাধ্যমিক জ্যামিতি 


. GH=BC; . ভ্র735 50 


=B 
AABC = ADGH 
“. AABC এবং ADGH সদ্শকোণী | 
কিন্ত, ADEGH এবং ADEF সদৃশকোণী। 


AABC এবং DEF সদৃশকোণী | 


বিশেষ উপপান্য 


যদি দুইটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের 
সহিত সৰ্বসম হয় এবং এ সর্বনম কোণদ্বয়ের বাহুদ্বয় সমানুপাঁতী হয় তে 
ত্রিভুজদ্বয় সদৃশ হইবে । 
স্বীকার £ ১৪৪০ এবং ADEF এর 4৪4০: 4695 
এবং AB 50640 2 DF 
প্রামাণ্য বিষয় ? /১৪৪০ এবং /১০৪৮ সদৃশ | 


অঙ্কন 8 /১৪০-এর 75 এবং মত বাহু হইতে চল এবং চা-এর সর্বসম করিগা 
যথাক্রমে নক এবং মত রেখাংশদ্বয় কাটিয়! লওয়া হইল। তু অঙ্কন করা হইল। 
প্রমাণ 8 AAP এবং ADEF-dর AF > DE, AC > DF 


এবং 4৮2০৮ 46095, ES AAABS ESA DER 


A D 
নু 0. 
E F 
5 ০ 
** ZAPOS Z£ DEF এবং /AaP 33 রিটা 
AB AC! 
এ AB _ AC 
খন, = DE= DF 3 AES Ao 
BC | Fa, 


০৭4880354০০, 33 52 এবং 4 ACB ~ ৫97 = LOPE 


. 


NECN DER সদৃশকোণী। AABC এবং ADEF 


জ্যামিতি 69 


অনুশীলনী ৪ 
চি নন জট এবং ভিত বাহুর উপর যথাক্রমে % ও 1 দুইটি বিন্দু। যদি 
0) Re AX 4 Uf, dat ১৪ লে নি বি 
যান নি AY. এবং (10) (2৮০৭-এর ক্ষেত্রফল ) ১ (ABY€-এর দেন )-এর 

কর। 
5 নি মচ রেখাংশের দৈর্ঘ্য ৪ সে. মি. এবং 
কে যথাক্রমে অন্তঃস্থ এবং বহিঃছুভাবে 
যে, ০92, 09. = 0B, 
8, যখন 5 ফুট দৈর্ঘ্যের একটি গাছের ছায়া 9 ফুট হইল তখন অপর একটি 
গাছের ছায়া 45 ফুট হইয়াছে দেখা গেল। দ্বিতীয় গাছটির দৈর্ঘ্য কত? 
[ Ans. 25 ফুট] 
বন-কে বধিত করাতে 


০ উহার মধ্যবিন্দু। যদি 6 এবং 
শব £ 8 অনুপাতে বিভক্ত করে, তবে 


4, সুত [চস এবং 4, চস-এর উপরিস্থিত একটি বিন্দু 


৪ বিন্দুতে অঙ্কিত লগ্চের সহিত ০ বিন্দুতে মিলিত হইল। 
হইলে স্-এর দৈর্ঘ্য কত? 


AX=190 মি, AB= 3 মি, এবং ৪০-£ মি. 
[ Ans, 160 মি. ] 
বং চিব-কে 1 


ন সরলরেথ! চকে ২X এ 


5, £১৮০/২-এর তই বাছর সমান্তর 
2০-6ট সেম) YR 


ছেদ করে। যদি P*=8'6 সেমি.) 1 GIN, 


টি 
ত্রিভুজের যে-কোন দুইটি বাছর মধ্যবিন্দুর সংযোজক 
রি এবং উহার অর্ধেক । 
I | ত্রিভুজের পরি টি উহাদের যে-কোন দুইটি অম্রপ বাহুর 
নল দিছা পয দুই 
8, 
ঠি তিনটি সমান্তরাল সরলরেখা যে-কোন 
* ভ্রীপিজিয়ামের অসমান্তরাল বাহুছয়ের মধ্য 


দুইটি ভেদক-কে সমাহুপাতে ছেদ করে। 
বিন্দু দুইটির সংযোজক রেখাংশ 


খরার বাছ দুইটির সমান্তরাল হুইবে। 
ইইটি ষ 8 69/৪ ট্রাপিজিয়ামের 6০ এবং ভি তির্ষক বাহু দুইটির মধ্যবিন্ু 
খাক্রমে ৪ এবং |. 


প্র ——_ 
[মাণ্য বিষয় ৪ দয ৷ 6 এবং দা | GR. রী 
হুকে বধিত করাতে উহার! পরস্পর & বিন্দুতে মিলিত 


ইইস। তচ এবং 


বব মাধ্যমিক জ্যামিতি 


প্রমাণ $ /১৯০০২-এর OR ॥ FS. 


ই লি (i) 
এখন, Pa=2 PM 
এবং ৪2=9 5 ( স্বীকার )। 


AP _ AS 
কটা RET [() হইতে] 


PE SN ১  AAMN-aর MN | FS. Q R 
কিন্ত চ5 ॥ তুছ.  [ ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদয় ] 
NN | GR. 


10. নল এবং 65 রেখাংশ দুইটি পরস্পর ০ বিন্দুতে এর্ূপে ছেদ করিয়ার্ছে 
যে, ৯০ 2 08=00:02 5 যদি ₹ এবং ৪ যথাক্রমে ম৪ ও 5ট-এর মধ্যবিন্দু হর 
তবে দেখাও যে ছি, নত ও লচ-এর সমান্তরাল হইবে! 

11, AABC-এর A মধ্যমাটির মধ্যবিন্দু ৎ; BE অঙ্কন করিয়| বিত করার্তে 
উহা মত-কে চ বিন্দুতে ছেদ করিল। দেখাও যে, AR=3} Ac, 

19. 880০ ট্রাপিজিয়মের ৪ ॥ তত এবং উহার কর্ণনয় পরস্পরকে ০ বিন্ুর্তে 
ছেদ করিয়াছে। দেখাও যে, 0A £ 00=0B: 0D. 

15. AABC এবং ADEF-র £ ৯3:49 এবং ০১০০ ০ হইলে প্রমাণ রর 
যে, ত্রিতুজদয় সদৃশকোণী । 

স্বীকার? ১৯৪০ এবং £966-এর LAS Du 484০ 


৩4 আআ 2০) 


DF 


প্রামাণ্য বিষয় 8. ABC এবং ADEF সদৃশকোণী। 


এ 


অঙ্কণ? £১৪৪০-এর দত এবং 80 বাহু হইতে ষথাক্রমে মস এবং নর রা 
কাটিয়া লওয়া হইল যেন নত এবং নয ৯ সু অঙ্কন করা হই ! 


71 


জ্যামিতি 
প্রমাণ £ AAXY এবং ADEF-4র AX = DE, AY = DF এবং 
শন্তডূক্ত ৫৪ ২২ অন্তভূত 9. .'. AAXY = ADEF, 
LAXY > {DEF এবং ZAYX = DFE. 
AB! AC... AB SBC 
টিছন টা ১৮ 7 
XY I BC. 
4৪১৮ 2 £ABC. (অনুরূপ কোণ ) 
ES AYX-EStY ACB, (Er oi) 
> {/ DFE. 


4890 > {DEF এবং 4১০৪» 
AABC এবং ADEF সদূশকোণী | 
রঃ দেখাও যে, ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে সমভ্রিথগুক 
গ। 
15. ছুইটি সদৃশকোণী ত্রিভুজের মধামাগুলির অনুরূপ বানি ট 
কোণ উৎপন্ন করে। a 
28. দেখাও যে, দুইটি সাশ তিরজের পরিব্যানার্ঘয় উহাদের অঙ্তরূপ বাহছয়ের 


টপাতী। 
৪ উহার বৃতের 
17, AsBcD বৃত্তীয় চতুর্জের ম৪ এবং 06 বাছকে বধিত সিনে 
: PD= 2 « 
ই 2 বিন্দুতে পরস্পরকে ছেদ করিল। A 


কার; ABCD চতুভুজিটি বৃত্ত । 
উহার পরস্পরকে ৮ বিন্দুতে ছেদ করিয়াছে। 


প্রামাণ্য বিষয় £ PB ঃ ৮০-০০ Ph. 
জা ৪8৪০০ বৃত্স্থ চতুৰ্ভুজ 
২ £৪/০-এর  পরিমাপ+ 5 
০-এর পরিমাপ = 180"; 
Kt 4800-এর পরিমাপ + 
তর পরিমাপ= 180°. £ 
৪ £৪৯০-এর “ পরিমাপ 
টি এর পরিমাপ । 
টস. 2860. এবং AAPD-এর 


বিন্দুতে ছেদ 


বহি! দেখাও যে» ? 


রা এবং টত বাহুকে বধিত 


ড় বং 
মধ্যে 480 = AAD 


2 মাধ্যমিক জ্যামিতি 


4৪৮০ 48593 অতএব, ত্রিভুজ্য়ের অবশিষ্ট কোণদ্বয় পরস্পর সর্ব 
"৪৮০ এবং APD সদৃশকোণী। 
PB: PD=PC: PA, 


28. 45০5 বৃতীয় চতুভু‘জের মত এবং চিত কর্ণ পরম্পরকে ০ বিন্দুতে 
করিয়াছে। প্রমাণ কর যে, AB.AD 2 CB.CD=0A 29০ 

19. ABC ত্রিতুজের নত এবং ম-এর উপর যথাক্রমে ₹ এবং ৪. দুইটি বিশ: 
যদি ₹৯--৪০০ এবং 9৪3০. এবং BP ও. তত রেখাংশঘয় পরস্পরকে 
বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে, ৪০৭ Pa. 

20. ABCD লামাস্তরিকের ০ বিন্দু হইতে অঙ্কিত রেখাটি ন এ 


বধিত 65৪-কে যাথাক্রমে E এবং চ বিন্দুতে ছেদ করিল। দেখাও 
12455 250 : CD, 


স্বীকারঃ ৪০০ সামান্তরিকের 2 বিন্দু হইতে অঙ্কিত রেখাংখটি নভ এ 
বধিত 56-কে যথাক্রমে 6 এবং চ বিন্দুতে 


F 
ছেদ করিয়াছে। 
প্রামাণ্য বিষয় £ AD: AE= FC: 0D. A E রি 
প্রমাণ 8 4855 এবং £১8615-এর 


মধ্যে 445০৯ 4858 (বিপ্রতীপ কোণ) 
এবং / ADE 34815 (একান্তর কোণ); 


** অবশিষ্ট 4০৪45 অবশিষ্ট 588, D ডা 
AADE এবং 5882 মদূশকোণী। 
AD AE AD BF ) 
BF BE 3 অৰ্থাৎ, AES BELLS ৪ (i) 

আবার, 4২88 এবং /১001-এর মধ্যে 

4758 > 41590 (অনুরূপ কোণ), 40905 33 


Ll 
45816 ( অনুরূপ কো 
এবং /BFE = 4069, 


ABEF এবং ACDF সদূশকোণী। 
BF BE BF CF 
EN ED 
AD CF 
AEN CH 


73 


জ্যামিতি 


AR 
নিউ BCD সামাস্ত 
ইট, নট এবং ন-কে রকের ০ বিন্দু হইতে এরূপ একটি রেখাংশ অন কর হাহ! 
যথাক্রমে ০, ০ এবং ₹ বিনতে ছেদ করিয়াছে | এরম 8 
8 ৭, 


03 
০2৭ 


| ম৪-এর উপরিস্থিত 6 বিন্দু 


সরলরেখ। - 
রখ! যথাক্রমে চত es 
খুমাণ কর যে, কত | তচ লত-কে F বিনতে এবং চকে ও বিসৃতে ছে করিল! 
টা cD. 
* /৬৪৪০-এর মল শি 
যে টি মল এবং 6 বাহুর উপর যথাক্রমে * এবং এপ দুইটি 
উর সং 0; BY এবং 6x পরস্পরকে ০ বিন্দুতে ছেদ করে! ৪ বিন্দু হইতে 
দেখাও যে ন্তরাল করিয়া অঙ্কিত সরলরেখা ত%-এর 2 বিন্দুতে মিলিত হইলে 
১০১,০02 = 002. 
বিন্দুতে এবং 


24, 
APar-এর ৮. কোণের অন্তঃসমদ্বিথ 
করিয়া প্রমাণ কর যে, 


ঘিছজটির 
পরিবতকে  বিশুতে ছো বরে মি 
ES BN 
PM PR" 
25. 
ZB /১৪০-এর উচ্চতা AD; বদি 4৪--৪০:5০ হয় তবে প্রমাণ কর যে, 
AC সমকোণ। b 
BEET 
Et ভপপাদ্য 14 
এ নীল, 
লজ সমত ত্রিভুজের নক বিন্দু হইতে অতিভুজের উপর 
নি বুক ্থটির উভয় পার্শ্বে উৎপন ত্রিভুজ দুইটি সমগ্র 
পিল, * রর লে 
এটির সহিত এবং উহার পরস্পর সদৃশ হইবে । 
চা 10919 jig drawn from the vertex of the right angle 
ও 0 perpen” ৮০ glo to the hypotenuse, the triangles On each 
Bid right ৪০৪1 aro Similar to the whole triangle and to 
© of joulr 
one the porpod 
al 
nother, ] এ A সমকোণ এবং AD LEC. 
বীর ই /১৯৪০ রে এবং AADC প্রত্যেকে /১৯৪০-এর সহিত সদৃশ + 
i প্রামাণ্য বিষয়? * 
বং উহার! সণ! 


74 মাধ্যমিক জ্যামিতি 


প্রমাণ 8 8৪০ এবং ABD ত্রিভুজছয়ে, / BAC = / DA (উভয়ে র্‌ 
এবং 44৪০ 4489 (সাধারণ কোণ )। 


অবশিষ্ট /৪০১৩অবখিষ্ট /8/0, 


A 
AABC এবং A৪80 সদৃশকোণী। 
অথীং, উহার! সদৃশ । 
অনুরূপে দেখান যায় যে, AADC এবং AABC 
সদৃশ। না 


<. /১৪৪০ 
AABD এবং AADC প্রত্যেকে AABC-এর সহিত সদৃশ । অর্থাৎ, AA 
এবং ৫১৪০০ পরম্পর সদৃশ । 


অনুসিদ্ধান্ত 1. ॥৪০-এর /9%9 সমকোণ এবং মচ 1 ভত হই 
() AB?=BD.BC এবং ()) Ac?=cD.BC হইবে। 


ৰে 
অনুসিদ্ধান্ত 2. ॥৪০-এর 48৯০ সমকোণ এবং অভ 1. চত প্রমাণ কর 
808-89 oD. 


স্বীকার 8 ৪৪০-এর /৪%০ সমকোণ এবং অত 1 85, [ উপর্ধে 
উপপাগ্যটির চিত্র দেখ ।] 


প্রামাণ্য বিষয় 8 AD=80.00. 


প্রমাণ ৪ ১৪৪০ এবং 


বং 
AABD-এর মধ্যে, /BAC= ZBDA এ 
AB 


০৯ ABD; অতএব, /৪04 =~ ৪৪০. 
এখন 4১890 এবং 


AADC-এর মধ্যে, /ADB = /ADC (সমকোণ )। 
৪০৯ 49০98) 


অবশিষ্ট 4/৪০ = অবশিষ্ট 4980, 


138 | অর্থাৎ উহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী ॥ 


িটনিটট ১5 1557, 

4.5, ম 

২775 ( Mean Proportiona] )£ মনে কর, , ১, ০ তিনটি 
সমজাত শ। চি লি জা 

% তি থাকে তবে 
I=; হইবে। এক্ষেত্রে ঠ-কে ৫ 


ও ০এর মধ্যদমানুপাতী ( Mean Proportion] ) 
বলে। 


75 


জ্যামিতি 
A AD 
ABc-এর 488০ সমকোণ এবং নচ 1 BC হইলে 2. GB; হইবে। 
[ অনুমিদ্ধান্ত (2) ] 


ৰ এক্ষেত্রে AD, BD এবং ০০-এর মধ্যসমানুপাতী হইবে। এখানে, 
র অতিভুজ তি এবং ৪০-৪০+০০$ অতএব বলা যাইতে পারে যে, 
সমকোণ ত্রিভুজের সমকৌণিক বিন্দু হইতে অতিভুজের উপর অক্কিত লে জা 
চাদ অংখঘয়ের দৈর্ের মধ্যসমান্ুপাতী হইবে। 
নত A দ্রঃ যদি AD, BD এবং ০০-এর মধ্যনমান্পাতী 
খাংশটি, চু এবং তত রেখাংশঘয়ের মধ্যসমাহুপাতী। 


হয় তবে বলা হইবে যে 


জম্পাদ্ 8 
দুইটি নির্দিষ্ট রেখাংশের মধ্যসমানুপাতী নির্ণর কর। 


রঃ [mo construob the mean proportional between two given 
smonts, ] 


“নে কর, মিদ্িই রেখাংশ দুইটির দৈর্ঘ্য যথাক্রমে ৫ এবং 
যি করি রতে হই । 
অঙ্কন চত হইতে চি৷ এবং 
৪ চত অঙ্কন কর যাহাতে ৮০ >(৫4}) হয়! এখন 6৫ ৮ 


My 
ল টা দুইটি এরূপে কাটিয়া 
হইল যেন P= এবং 


১ 
141৯ A 
কাট হয়। চাব-কে ব্যাস ধরিয়া টি 
রর অর্ধবৃত্ত অঙ্কন করা হইল। ৫ 
(উদ বিনতে অফিত লহ 5 গা1787175 
অর্ধ-ৃতাটিকে এ বিন্দুতে ছেদ 


নর ॥) উহাদের মধাসমাহপাতী 


কিনি 
টা | তাহ! হইলে না রেখাংশই 
বেখাংশ দুইটির মধ্যসমাঙ্গপাতী ৪ 


ব্ট্বে। 
প্রমাণ $ হচ এবং নব অঙ্কন কর । 
4 ণ)। ভাএর 
PAN সমকোণ ( অর্ধবৃতস্থ কো নিৰ & হইতে অভি ন 
APN সমকোণী ত্রিভুজের সমকৌণিক 
কত লম্ব মতা ; মনে কর, AM=%: 


76 মাধ্যমিক জ্যামিতি 
এখন AAPM এবং AAMN সদৃশকোণী । 


টি 5 অর্থাৎ &, ৫ এবং ৪-এর মধ্যপমান্গপাতিক হইবে | 
অনুশীলনী 9 


1, AABC-এর 4৪০ সমকোণ এবং নত 1. BC; যদি A8=15 সে. মি 
এবং৪০- 1৭ সে. মি, হয় তবে চত এবং ত6-এর দৈর্ঘ্য নির্ণয় কর। A 
9. APR-এর /৮ সমকোণ এবং চত তুছ; যদি R= সে. মি. এ 
৭R=18 মে. মি. হয়, তবে চম-এর দৈর্ঘ্য কত? 8১1 
8. কোন বৃত্তের ব্যাস তি এবং & বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। 6 
টানা হইল। প্রমাণ কর যে, AB.AC= BC AP. 
যে রর 

£. DEF ত্রিভুজের £2 সমকোণ। 01৭ ত্রিভুজটির উচ্চতা । দেখাও যে, 
DE? 205২ ছাখ 2 FN. 

5. সে.মি. এবং ৪ সে. মি. দৈর্ঘ্যের রেখাংশ দুইটির মধ্যগমানুপাতী নির্ণয় 
কর। 

8. একটি নির্দিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট একটি বর্গক্ষেত্র 
অঙ্কন কর । 4 

মনেকর, ABCD একটি নিদিষ্ট আয়তক্ষেত্র। উহার লমান ক্ষেত্রফল-বিশি 
একটি বর্ক্ষেত্র অঙ্কন করিতে হইবে। 


অঙ্কন ঃ 499০ আয়তক্ষেত্রের মত বাহুকে বধিত করিয়া বধিতাংশ হইর্তে 
56-এর সর্বসম করিয়া চু রেখাংশ কাটিয়া লওয়! হইল। 


77 


জ্যামিতি 
তকে ব্যাস ধরিয়া একটি অর্ধবৃত অঙ্কন করা হইল। তচ-কে বৰ্ধিত করাতে 
ক P বিন্দুতে স্পর্শ করিল। ০৮০৮ বৰ্গক্ষেত্রটি অন্ন করা হইল! 
0৮০২ বর্গক্ষেত্রই নির্দিষ্ট বর্গক্ষেত্র হইবে। 
টা চাস এবং চু অঙ্কন করা হইল । 
4855 সমকোণ ( অর্ধরৃতস্থ কোণ )। 
‘* £8৮5-এর 4855 সমকোণ এবং 5 4 AE. 
** APAD এবং APDE সদৃশকোণী f 
«. PD _AD 
DE PD 
PD? = AD.DE 
=AD.CD ( চল ৪55) 
"*. ০৮০২ বরগক্ষেত্রের ক্ষেত্রফল A৪০০ আয়তক্ষেতের সিল 4 
মি ৩০ লেন এবং 35 সে. মি. বাহযুক্ত আয়তক্ষেত্রের সেন “বিশিষ্ট এ 
অঙ্কন কর। 
M 8, /ঞR-এর উচ্চতা চিএ এবং £ PR সমকোণ ; যদি তু বাছুর মধ্যবিন্দু 
ব্য তবে দেখাও ষে, PN2=MR2 — MN? 
9. £১৪৪০ এবং /১০ছ-এর LA=LD; প্রমাণ কর যে, A480! 4১০57 
AB.AC £ DE.DF. টি Lan i 


10, PR সমকোণী ত্রিভুজের £? সমকোণ এবং 


টি 
২৪০০, হয় তবে প্রমাণ কর যে, ৯9 £ 921 77 rt 
AD L BC AB ৪০. 
11 AAEBcsT ZEAC IAEA দক চত 5 যদি 


1:81] 
হয় তবে BD £ €D-এর মান নির্ণয় কর। [ Ans. 


পঞ্চম অধ্যায় 


গীথাগোরাসের উপান্ত 


পূর্ববর্তী শ্রেণীতে পীথাগোরাসের উপপা্ভাটর পরীক্ষামূলক প্রমাণ দেখান হইয়াছে 
উক্ত পরীক্ষায় ইহাই প্রমাণিত হইয়াছে যে /১৪৪০-এর 4৪/০ সমকোণ হইলে 
অতিভুজ 8০-এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-ল বাহুর উপর অঙ্কিত 
বরগক্ষেত্রের ক্ষেত্রফল+5ন-বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ; অর্থাৎ, 
৪০০--৪৪৯7-০%৪ হইবে । এক্ষেত্রে উপপাগ্টির উপপতিক প্রমাণ দেওয়া হইল। 

গীথাগোরাসের উপপাগ্ভ 

অমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র উহার অপর 

দুইটি বাহুর উপর অঙ্কিত বর্ক্ষেত্র দুইটির সমষ্টির সমান । 


[ Tha square on the hypotenuso of a right-angled triangle is 9001. 
to the sum of the squares on the other two sides. 


স্বীকার ঃ £১৪৪০-এর 4৪০ সমকোণ। এখানে ৪৩3 
AB=€ ধরা হইল। 
প্রামাণ্য বিষয় £ ৪০০-০০459৪ 
অর্থাৎ, a? =? +02, 


৫, CA=b এবং 


অঙ্কন £ 5০, তন এবং মত বাহুর উপর যথাক্রমে BCDE, CAGF এবুং ABP 
ব্গক্ষেত্র তিনটি অঙ্কন করা হইল। নার  চচ টানা হুইল ; মা, চত বাহুকে 1৫ 
বিন্দুতে ছেদ করিল। 6০ এবং মচ অঙ্কন কর! হইল । : 
প্রমাণ ?ঃ /০॥০-এর পরিমাপ= £ ০AB-এর পরিমাপ4+ ৫৪/০-এর পরিমাপ 
=90°+90°= 180°. 
a, A এবং ০ একই রেখাংশের উপর অবস্থিত I 
আবার £485-এর পরিমাপ= 48৪০-এর পরিমাপ + 90° 
= £PBC-এর পরিমাপ । 
AABE এবং £১5৪০-এর মধ্যে ; মত ৫ FB, BE লন 
এবং / ABE = 47680, AABE 33 APBc. 
এখন 889, বর্গক্ষেত্র এবং 


8০ উভয়েই একই ভুমি চচ-এর উপর এর 
একই সমান্তরাল যুগল চ ও তত-এর মধ্যে অবস্থিত 


জ্যামিতি 19 


অনুর 896০, বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল = 2 A280-এর ক্ষেত্রফল I 
প810/5 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 A৪চ-এর ক্ষেত্রফল 
[ উহারা একই তুমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলিয়া] 


চু M 10 
ABP বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল 8145 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল | 


অনুরূপে নট এবং 7৪ অঙ্কন করিয়া দেখান যায় যে, 
০৩৮ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = MDC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল । 


. 9860 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 7০795 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 
৯৪142 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 41420 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 
= BCDE বর্গক্ষত্রের ক্ষেত্রফল । 


AB? + CA? =BC? 
০24-2=92 ; অর্থাৎ, ৫? 


বিকল্প পদ্ধতি ঃ 
স্বীকার ? 5৪০ ত্রিভুজের £8AC সমকোণ | ইহার B0=, GA=b এবং 
8৪২১০ ধরা হইল ৷ 


=? +02. 


80 মাধ্যমিক জ্যামিতি 
অঙ্কন 8 মট 1. চত অঙ্কন করা হইল । 
প্রমাণ 8 AABc এবং AA৪D-এর মধ্যে, 
4880 > 4808 (সমকোণ ) 
এবং / ABC > 4880 ১ 

অবশিষ্ট 4০৪ = অবশিষ্ট / BAD. B cl 
"* ত্ৰিভুজদবয় সদৃশকোণী । রঃ 


BC AB 
AB BD? 


BC. BD= AB? ee aM 
আবার AAC এবং AACD-এর মধ্যে, 
£BAC = 48০০ (সমকোণ ) এবং ৫৪০৪. 45০০ ; 
অবশিষ্ট /ABC = অবশিষ্ট 4০৪০. 
ত্রিভুজ সদৃশকোণী ; rn Ro 
অর্থাৎ, BC, DC =AC? a “a 
এখন { ())+(i) } করিয়া, 
BC. 89480, DC=AB? + AC? 
‘. BC (8D+D0C)=AB?+AC? 
-. BC. BC= AB? + AC? 
+. BC?=AB2 LAC? ০5 a*=b2+02, 


ভপপাদ্য 15 


কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উহার অপর 
ছুইটি বাহুর উপর অঙ্কিত বর্ক্ষত্র দুইটির সমষ্টির সমান হইলে, শেবোর্ 
বাহু দুইটির অন্তর্ভূক্ত কোণটি সমকোণ হুইবে। 


[ Tt the square on one side of a triangle is equal to tho sum of 


the squares on the other two Sides then these two sides contain % 
Tight angle. ] 


স্বীকার £ AABC এর B02 = AB? + AC? 
প্রামাণ্য বিষয় 2? £৪০ সমকোণ। 


জ্যামিতি র্‌ 
অঙ্কন £ এরূপ একটি ত্রিতুজ DEF অঙ্কন করা হইল যাহার DE, চাট 
“বং 4507 সমকোণ হয়। I 
A D 


[30 c E ইসি 


প্রমাণ £ঃ 2১956-এর 4595 সমকোণ। 
EF*=DE? + DF? 
=AB? + AC? ( অঙ্কন ) 
৯৪০৪ (স্বীকার )। 
- ৮১:66 > 56. 
++  AABC এবং ADEF-র মধ্যে, 
85 DE, AC ~ DF এবং BO 2 EF, 
AABC 3 ADEF. 
“+ {EDF > BAC. 
অতএব, £8AC সমকোণ। (** 4607 সমকোণ।) ৬ 


অনুশীলনী 10 


1. কোন সমকোণী ত্রিভুজের অতিতুজের দৈর্ঘ্য 89 সে. মি. এবং অপর দুইটি 


বহর দৈর্ঘ্যের পার্থক্য 21 সে. মি. ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর । 
(Ans. 90 সে, মি. ] 


2, দেখাও যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 8: 4 £ 5 হইলে ত্রিভুজটি 
শমকোণী হইবে। 


5. AএABC-এর 48 অমকো পা 
ইট, নাউ এবং মত-এর দৈর্ঘ্য যথাক্রমে 6 সে. মি. 


৭ এবং 0, 6-এর উপরিস্থিত একটি বিন্দু । যদি 
10 সে.মি. এবং 17 সে.মি. হয় 
[Ans. 9 সে. মি] 


৩০ I 
পরা কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল মূল 


বক্ষেত্রটির ক্ষেত্রফলের দিগুণ। 
জ্যামিতি/6 (১০ম) 


89 মাধ্যমিক জ্যামিতি 


5. ABCD আয়তক্ষেত্রের ॥6 এবং BD কর্ণ। প্রমাণ কর যে 
AB? + BC? + CD? + AD? =AC? + BD?, 
6. AABC-এর £A সমকোণ। নত ও ম6-এর উপর যথাক্রমে ৪ ও ০, দুইটি 
বিন্দু। প্রমাণ কর যে, 


8০,4-০৮+-7802 47০১2, 


| 
স্বীকার 8 ৭৪০-এর £4% সমকোণ। দত ও হত বাহুর উপর যথাক্রমে 
P ও ০, দুইটি বিন্দু। | 
প্রামাণ্য বিষয় 2 B92+0P2=B02+ Po? 
প্রমাণ 8 AএAPa-এর £৭ সমকোণ; 
+ PQ?=AP? + AQ? 2741), A 
AABC-এর £A সমকোণ ; 


‘. BC?=AB? +ACY cee eli) ও 
৪ ৪ 
:£১৪%০-এর A সমকোণ ) 
শ*:80১2-/8824-/9,8 267) 
£১7০-এর LA সমকোণ ; 
CP? =AC? + Ap2 1) 


এখন 1 (01)7 (iv) } করিয়া, 
Ba? + CP? —(AB? + AC?) (AQ + AP?) 
=80: +P? [ (i) এবং () হইতে] 
27 7০৪৪ চতুতুজের কর্ণদয় পরস্পরকে সমকোণে ছেদ করে | যদি কত, তি 
দ5 এবং ভ6-এর দৈর্ঘ্য যথাক্তামূ ৫, &, ৫ এবং ৫ হয় তবে প্রমাণ কর যে 
০৯4০০০৮০4৫5, | 
যথাক্রমে এ, &, ০, 9, ৫ এবং I £2, চু, তক, মত, চু এবং ত-এর রগ 
5, AABC- রহ টিলার বে +7০১৯০4-0247%" 
বম & ঈর্বিম, হইতে ত-এর উপর মচ লম টানা হইল। খর 


নে প্রমাণ কর যে 4৪০ সমকোণ। 


ANCES ADL BC এবং AD2 = BDDC 


88 


ণ্য বিষয় ?ঃ 494০ সমকোণ। 
প্রমাণ £ £২%৪০-এর 4898 সমকোণ; 


£82-5802947404 ২০০০৮) 
£১৯০০-এর 449০ সমকোণ; 
AC2=DC2 FAD... ee (i) 
এখন {(i) +(i)} করিয়া, 


AB* + AC? =BD? +DC2+29AD2 
=BD2 + DC? +28D.DC 
=(BD + DC)? = BC. 

ABC-এর 4৪০ সমকোণ। 
10. £১8৪০৩-এর 4880 সমকোণ এবং BD 1 AC; যদি 8, তম, মচ এবং 
, ভচ-এর দৈর্ঘ্য ষথাক্রমে ৫, ॥, ০ এবং % হয় তবে প্রমাণ কর ষে, (i) ৮৫০ এবং 


RR PTA A Kk 1 
(i) চিল 2+ 


11, AABC-এর নত 4. B6 এবং ০, B6-এর মধ্যবিন্দু। দেখাও যে, 
AB? — AC? =2BC.0D. 
19. AABC-এর A সমকোণ এবং ৪০-এর মধ্যবিন্দু 0) প্রমাণ কর ষে, 
AB? + AC? =9AD2+BD2), 
13, লমকোণী ত্রিভুজের সথন্মকোণছয় হইতে অদ্কিত মধ্যমাঘয়ের উপর অঙ্কিত 
বর্গক্ষেত্রদয়ের সমষ্টর চারগুণ উহার অতিতুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পাঁচগুণের 


সমান--প্রমাণ কর। / 
স্বীকারঃ /১৪৪০-এর £৭ সমকোণ। চস এবং তত মধ্যমা ৷ 


অর্থাৎ, 2AY=AB এবং IAX=AC. 


প্রামাণ্য বিষয় £ 4(BX2 +CY2)=5BC? 

প্রমাণ 2 AABC-এর £BAC সমকোণ ; 

BO2= AB? + AC? মাঠে A 
AABX-এর /8AX সমকোণ ; 

** BX? = AB? + AX? 

A AAYC-এর /CAY সমকোণ; fe এ 

*° CY? =AC2+AY? 


এ 
84 মাধ্যমিক জ্যামিতি। 


“. BX? CY°)=4AB? +4AX2 + 4AC? +4AY? 
= 4(AB? + AC?) (GAX)?2 + (2AY)? 
=4BC2 + AC? + AB? [ (i) হইতে] 
=4BC2 + BC? =5B0C2, | 

দেখা যে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর অঙ্কিত -বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 

চার গুণ, উহার যে-কোন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তিন গুণের সমান | 

15. ABCD আয়তক্ষেত্রের অন্তঃস্থ বিন্দু ॥-এর সহিত A, ৪, ০ এবং 2 বিন্দুর্কে : 
যুক্ত করা হইল। প্রমাণ কর যে AV +0৮2=BM2+-D 2. 

16. একটি নির্দিষ্ট রেখাংশকে এরূপ দুইটি অংশে বিভক্ত কর, যেন উহার এক 
অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর অংশটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 
ক্ষেত্রফলের দ্বিগুণ হয় । | 

17. একটি নির্দিষ্ট রেখাংশকে এরূপ দুই অংশে বিভক্ত কর যেন এ অংখঘয়ের, 


উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অন্তর একটি নির্দিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, 
সমান হয়। 


14. 


18. একটি নিদিষ্ট রেখাংশকে এরূপ দুইটি অংশে বিভক্ত কর যেন অংশ দুইটির: 


উপর অঙ্কিত বর্গক্ষেত্রয়ের ক্ষেত্রফলের সমষ্টি একটি নিদিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 
জমান হয়। 


মনে কর, মত্ত একটি নির্দিষ্ট রেখাংশ এবং ॥, প্রদত্ত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 
এখানে /৪ ১৯7. 


অঙ্কল£ 55 রেখাংশকে। «-বিদ্দুতে 48%0 এরূপে অঙ্কন করা হইল ঘেন 
4£8£0-এর পরিমাপ=46° হয়। এখন ৪-কে কেন্দ্র করিয়া %-এর সমান ব্যাপার 


—> 
লইয়া! চাপ অঙ্কন করাতে উহা /2-কে 


০০ | 
০ বিন্দুতে ছেদ করিল। টি চা রি | 
টানা হইল। তবে *-বিন্ুই =ভ-কে নির্দিষ্ট 
দুইটি অংশে বিভক্ত করিবে। 
AAXC 


"এর £/৮০. সমকোঁণ এবং 
4০+১-এর পরিমাপ = 45; 


> 
ee AX SGX; 


জ্যামিতি ৪5 


আবার £২৪০১-এর 4৪৮০ সমকোণ ; 
*. BC?=0CX2}BX2, 
এখন AX? + BX2 
=CX? + BX2= BC? = h2, 

19. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য উহার ল্ষের দৈর্ঘ্যের 2 অংশ 
অপেক্ষা ৪ সে. মি. বেশী এবং অতিভুজের দৈধ্য লম্বের দৈর্ঘ্যের $ অংশ অপেক্ষা 
1 সে. মি. কম । লঙ্ষটির দৈর্ঘ্য নির্ণয় কর। [Ans, 5 সে, মি,] 

20. 249০-এর AB =~ AC এবং £BAC-এর পরিমাপ= 120°; দেখাও ষে, 

BC? =9AB?, 

21. দুইটি রাস্তার সংযোগস্থলে কোণের পরিমাপ 190°; সংযোগস্থল হইতে 

দুই জন পথিক একই সময়ে যথাক্রমে 4 কি. মি./ঘণ্ট| এবং চ কি. মি./ঘণ্টা বেগে 


প্রতি রাস্তায় একজন করিয়া রওনা হইল। দুই ঘণ্টা পরে তাহাদের মধ্যবর্তী দূরত্ব 
কত হুইবে? [455.. 1569 কি. মি. (প্রায়)] 


ATION FOR YN 
০ %) 


এ 
”৮*₹ 


৮ IN) |. ০ ) 
২৩ (524 

২ (৫9. 29: ১ 
£ ve? ২০ 4+ 


পরিমিতি 


( Mensuration ) 
পুর্বপাঠের পুনরালোচন৷ 


1. (9) বর্গক্ষেত্র £ কোন বর্গক্ষেত্রের ‘বাহুর দৈর্ঘ্য ৫ একক হইলে উহার, 
ক্ষেত্রফল-০০ বর্গএকক এবং পরিসীম1- 4৫ একক । 

(৮ আয়্তক্ষেত্র ঃ কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ বর্ষ 
হইলে উহার ক্রেত্রফল= দৈর্ঘ্য প্রস্থ_ু৫ বর্গএকক এবং পরিণীমা_গ্ (দৈর্ঘ্য 
প্রস্থ )-9(৮+4-) একক । | 

(6) সামাস্তরিক £ কোন সামান্তরিকের ক্ষেত্রফল-্(সামাস্তরিকটির সমান্তরা্ 
বহে লগ দূরত্বউক্ত বাতের একটির দৈর্ঘ্য ); হি সামান্তরিকের ভূমির দৈ্ 
৪ একক এবং উচ্চতা % একক হয় তবে উহার ক্ষেত্রফল = ভূমির দৈর্ঘ্য % উচ্চতা ৫ 
বর্গএকক | ভূমির সন্নিহিত বাহু দুইটির যে কোনটির দৈর্ঘ্য ০ একক হর 
সামান্তরিকের পরিসীমা -9(৮+০) একক । 

উদ্বা. 1. কোন আয়তক্ষেত্রের পরিসীমা 940 মিটার ; ইহার দৈর্ঘ্য «| 
প্রস্থের অনুপাত ৮ £ 8 হইলে ক্ষেত্রফল কত হইবে? এ 
উঃ মনে কর, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য -£ মিটার এবং প্রন্থ= 3% মিটার । 


১ আয়তক্ষেত্রটির পরিসীমা (5০432) মিটার -16% মিটার | 
শর্তান্সারে, 


167=240 ১. ৪15 
এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল - 5% মিটার % 8% মিটার 


-০5,16 ১৮৪.1৮ বর্গমিটার 
৯৪8 বর্গমিটার । 


| 


পরিমিতি 87 


উঃ। সামাস্তরিকের ভূমির সঙ্নিহিত বাহ্ঘয় পর্পর সমান্তরাল মনে কর, 
ইহার একটি বাহুর দৈর্্য_০ মিটার। - . j 
শতীঙ্গমারে,  10৯০-1৪১৫৪ 
--%- 96 
সামাস্তরিকটির ভূমির সন্নিহিত বাহুছয়ের একটির দৈর্ঘ্য=9'6 মিটার | 
সামান্তরিকটির পরিসীম!=2(1949'6) মিটার-48:2 মিটার । 
2. (9) ত্রিভুজ £ (i) কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৫ একক এবং উচ্চতা ? 
একক হইলে উহার ক্ষেত্রফল= } » ভূমির দৈর্ঘ্য * উচ্চতা ₹ ৫) বর্গ একক। 
01) কোন ত্রিভুজের বাহুছয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫, 9. ০ হইলে উহার পরিসীমা 
=(৫+-+০); যদি ত্রিভুজের পরিসীমাকে 95 ধরা হয় তবে 98=(94 +০)। 


'অতএব, ত্রিভুজের অর্ধপরিসীমা ৮৮০ একক 


এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল= ১/5 =a)(5 =5)(6 6) বর্গএকক। 
01) কোন সমবাহ ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৫ একক হইলে উহার ক্ষেত্রফল 
8, বর্গএকক। 


(i) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল--$১সমকোণ সংলগ্ন বাহুছয়ের দৈর্ঘ্যের 
গুণফল। 

উদ্বা, ৪. কোন ত্রিভুজের বাহগুলির দৈর্ঘ্য যথাক্রমে 17 সে, মি, 15 সে. মি. 
“বং ৪ সে. মি. । উহার বৃহত্ম বাহুর বিপরীত কৌণিক বিন্দু হইতে উক্ত বাহুর উপর 
অঙ্কিত ল্বের দৈর্ঘ্য নির্ণয কর। 

উঃ মনে কর, ৫-1% সে. মি.) ১=15 সে. মি. এবং ০8 সে, মি.। 


৪-০7672717715+ সে, মি.₹90 সে. মি. 
9 9 


- টাটা | 
ভুজটির ক্ষেত্রফল = /5 ০) 5)(s- 0) বর্গএকক 
= V 20(20 SEL ৰ 
= /30, 8, 5,12 বর্গ সে. মি.= 60 2 টু 
এক্ষেত্রে ত্রিতুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য=17 সে. মি. ; মনে কয় 
কত লঙ্বের দৈর্ঘ্য = সে. মি. 


88 মাধ্যমিক জ্যামিতি 
এ, ত্ৰিভুজটির ক্ষেত্ফল=$ ৮ 1৭ X% বর্গ সে. মি. বু =বৰ্গ সে, মি. 
শর্তানুসারে, 7-60 ৮:12 


“. লটির নির্ণেয় দৈর্ঘ্য দাদ সে. মি. । । 
উদ্দা, 4. কোন চতুরভুজের একটি কর্ণ চর্তু্ভুজটির চিত্রের বাহিরে অবস্থিত 


কর্ণটির দৈ্ধ্য 80 গজ এবং অপর কৌণিক বিন্দু দুইটি হইতে উহার উপর অস্কিত লব্ধ | 
দৈর্ঘ্যের অন্তর 40 গজ। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর । 

উঃ মনে কর, A৪00 চতুভুজের চ5 কর্ণের দৈর্ঘ্য-30 গজ। এখানে 55 
উপর A এবং ০ বিন্দু হইতে অঙ্কিত লবদ্বয় যথাক্রমে মচ এবং তন. 


মনে কর, 0৮-% গজ এবং AE= A 
(০440) গজ । 


/১/80-এর ক্ষেত্রফল = 
IBD. AE 


= % 30 % (54-40) বৰ্গগজ। ডি 


-(154600) বর্গগজ । 8 F E 
আবার /১৪০০-এর ক্ষেত্রফল 
= BD XCF 
=} X30 X% বর্গগজ 
=15% বৰ্গগজ। 
ABCD চতুিজের ক্ষেত্রফল 
= AABC-«র ক্ষেত্রফল _ ১৪০০-এর ক্ষেত্রফল | 


৫০০+8০০-15%) বর্গগজ = 600 বর্গগজ। 
নিৰ্ণেয় ক্ষেত্রফল = 600 বর্গগজ । 


হইলে উহার ক্ষেত্রফল = 


পরিমিতি - 89 


উদ, 5. কোন রহ্সের কর্ণছয়ের দৈর্ঘ্য যথাক্রমে 60 সে. মি এবং 40 সে.মি। 
উহার ক্ষেত্রফল এবং একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর 
উঃ মনে কর, A802 রহ্বসের কর্ণদয় নত এবং লচ ; উহারা পরস্পর ০ বিন্দুতে 
ছেদ করিয়াছে । [ চিত্র নিজে আক] 
এখানে A৫=60 সে.মি. এবং ৪০49 সে.মি, 
ABCD রসের ক্ষেত্রকল-3 ৯6০. সে.মি.৯:40 সেমি -1900 ব.সে.মি. 
আবার ৯০৪০ সে. মি, এবং ০৪৪০ সে.মি. ; 
মনে কর, A৪ =% সে.মি. | 
এখন /১৪০৪-এর 44098 সমকোপ। 
AB? =A0O° + 0B?° 
বা, 22=(30)2+(20)2=1300 
= V15300= 10 /13=36'05 
রষসটির বাহুর দৈর্ঘ্য = 8605 সে.মি, 
উদ. 6. ABCD ট্রাপিজিয়ামের চত বাহু এবং মচ বাহু পরল্পর সমান্তরাল 
ইহার নত, ভুত 66 এবং চমন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 সে. মি.' 11 সে.মি, 15 সে.মি, 


এবং 25 সে.মি. | ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় কর। 


উঃ এখানে A৪=18 সে.মি, ৪62 সে.মি, ০০16. সে, মি, এবং 


DA=95 সে. মি. | 

ন বাহুর সমান্তরাল করিয়া ভুত রেখাংশ Cc 
টানা লইল। 

আবার ০ বিন্দু ইইতে চন ব 
লম্ব ও টানা হইল। 

এখন 805 
৪/৪০-1] সেমি. 

এবং C০ :=A8=18 সে.মি. | 


হুর উপর 
ক্ষেত্রে 0 6 A 


DE=DA-— EA 
= 25 সেমি.11 সেমি. 


=14 সেমি. | 


90 মাধ্যমিক জ্যামিতি 


রা? গেছি 
ADEC-এর GD, DE এবং ছুট বাছুর দৈধ্য যথাক্রমে 15 সে.মি. 14 দে 
“এবং 19 সেমি.। 


টা হেভি রিয়া 5০357143718 কে 


*- £১95০-এর ক্ষেত্রফল = / 2121-15) 1) 1-15) বর্গ সে.মি : 
__ =৪4 বৰ্গ সেমি, 
ঠ DEXCF=84 বর্গ সে.মি, 
বা, 5. 14 সে.মি ০৪5৪৫ বর্গ সে.মি. 
০চ=19 সেমি, 
এখন ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্ৰফল = ১ (804 DA). cF 
৯ (11. সেমি.7৪5 সে মি.)১৫19 সে.মি, 
৯৯৯৪6 সেমি.২ 19 সে:মি.=216 বর্গ সেমি, | 
বৃত্তঃ () কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 একক হইলে উহার পরিধি 
৮ রন ২ বৃত্তের ব্যাসার্ধ = ৪77” একক 5 বৃত্তের ক্ষেত্রফল= } ২ বৃত্তের পরিধি বৃত্তের | 
ব্যাসার্ধের দৈর্ঘ্য = } % 977 ২+ বর্গএকক = 2 


বর্গএকক। 
(11) যদি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 এবং বৃভটির ৭৪ চাপ উহার কেন্দ্রে যে কোণ . 
উৎপন্ন করে তাহার পরিমাপ 9 হয় তবে 78 


8 
চাপের দৈর্ঘ্য = “hilo একক । 
(i) কোন বৃত্তাকার বলয়ের বাহিরের বৃত্তের ব্যাসার্ধ ₹ এবং ভিতরের বৃত্তের 


21 সে.মি, 


৪ 


ব্যাসার্ধ” হইলে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল (দং2 -₹/2) বর্গথকক। 
উদ 7, একটি বৃত্তাকার মাঠকে বেন করিয়া একটি রাস্তা আছে) রাস্তার 
ক্ষেত্রফল 1100 বর্গগজ। যদি রাস্তাটি 10 ফুট গ্রশস্ত হয়, তবে বৃত্তাকার মাঠটির 
পরিধি নির্ণয় কর। (৭-2! 
উঃ মনে কর, বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য =, ফট. 
রাস্তাসহ মাঠটির ব্যাসার্ধের 2 


দ্য = (74-10 ) ফুট । 
এখন, রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল - মাঠের ক্ষেত্রফল 


=[ (7+10)2_ 772 ] বগ ফুট 
ETO COU 3 EE 
= [ 90 7+100 ] বর্গফুট। 


আক যি A 


পরিমিতি 91 


আবার রাস্তার ক্ষেত্রফল = 1100 বর্গগজ ₹1100১:9 বগ্ুট 
(. (9074+ 100)=1100X9 


বা, প্র (20৮+100)-11909 ৰা, 700-7199১917-75167 
2 


বা, 207=3050 7=159'5 
", বৃত্তটিয় পরিধি-এগ? ফুট= 2 পা * 15975 ফুট = 958} ফুট 


উদ্দী, ৪. এক ব্যক্তি দেখিলেন যে কোন বৃত্তাকার ক্ষেত্রকে বৃত্তাকার পথ ধরিয়া 


পার হইতে যে সময় লাগে, ক্ষেত্রটিকে সৌজান্গজি মধ্যস্থল দিয়া পার হইতে তাহা 


অপেক্ষা 80 সেকেও্ড সময় ক 
তবে ক্ষেত্রটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় কর। 


মলাগে। যদি তাহার গতি ঘণ্টায় 4 কিলোমিটার হয় 


উঃ মনে কর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য= মিটার, 
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য =2% মিটার এবং বৃত্তটির পরিধি অর্ধেক 


১৫ মিটার = মিটার= মিটার । 


এখানে লোকটি 4000 মিটার পথ ঘায় 60 মিনিটে ; 
60 
oA ৮ ] mn LJ ৮” 4000 ৮ 
60 X 2% 
EOE Cin Pei AOU 
295 60 ১৫992 | 
F SRY TREN » » 4000XT 
১997 80৯ 20ঠ [ +" 530 সেকেও-ঠ মিনিট] 


শর্তানুসারে, £000%7- 4000 


:— 210) 
387 321 বাঃ না: 
বা, 70090 * ঃ 
বা, 19850 ৪29 
রর ব্যাসার্ধের দৈর্ঘ = 29% মক 
প্রশ্নমাল! 1 উহ 
পাত 8:2; বর 
1. একটি আয়তক্েত্রের সন্নিহিত বাছছয়ের দৈর্ঘ্যের হই 
হুইবে? 


পরিমীয়। 190 মিটার হইলে ক্ষেত্রফল কত 


99 


Wl 
8. 30 মিটার দীর্ঘ একটি মেঝেকে কার্পেট দিয়া আবৃত করিতে 150 টাকা | 
খরচ হয়, কিন্তু উহার প্রস্থ 5 মিটার কম হইলে খরচ 120 টাকা হইত। মেবের: 


ক্ষেত্রফল নির্ণয় কর। 


| 
4, “একটি ঘরের দৈর্ঘ্য ৪ মিটার এবং উচ্চতা! 4 মিটার । প্রতি বর্গ ডেসিমিটার 
দেওয়ালের ভিতরের দিকে রং করিতে 560 টাক! খরচ 1 


5 পয়সা হিসাবে উহার চারি 
হইল। ঘরটির প্রস্থ কত? 


5. দুইটি বর্গাকার জমির পরিসীমা যথাক্রমে 748 মিটার এবং 836 মিটার এঁ 
জমি দুইটির সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গাকার জমির পরিসীম৷ নির্ণর কর। 


6. একটি সামাস্তরিকের ভূমির দৈর্ধ্য 16 মিটার এবং ক্ষেত্রফল 64 বর্গমিটার ॥ 
10 মিটার হইলে উহার মধ্যে অঙ্কিত বৃহত্তম | 


সামান্তরিকটির অপর বাহুর দৈর্ঘ্য 
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণর কর। 
7. একটি সমকোণী ত্রিভুজের ল 
অতিতুজের দৈর্ঘ্য 39 ফুট। ত্ৰিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। 
৪. কোন ত্রিভুজের বাছুর ৈর্ঘ্য যথাক্রমে 13 ফুট, 14 ফুট এবং 15 ফুট 
হি কৌণিক বিন্দু হইতে 14 ফুট দৈর্ঘ্যের বাহুর উপর অঙ্কিত লঙ্বের দৈর্ঘ্য 
কর। 


9. কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যর অনুপাত 9:10: 


115 উহ্থার পরিসীমা 
60 মিটার। ত্রিতৃজটির ক্ষেত্রফল নির্ণয় কর। 


ত্রিভুজের পরিসীমা 806 মিটার এবং সমান দৈর্ঘ্যের 
ই লই উল নান 


ধবাহুঘয়ের দৈর্ঘ্যের পার্থক্য 21 ফুট এবং উহার 


| 
্‌ 


্‌ 


পরিমিতি 9৪ 


14. কোন সমকোণী ত্রিভুজের বাহগুলির দৈর্ঘ্য যথাক্রমে 19 মিটার, 16 মিটার 
২৭0 মিটার। এ অমকোণী ত্রিভুজটিতে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 
নিয় কর। 


15, কোন সমবাহু ত্রিভুজের অস্তঃস্থ কোন বিন্দু হইতে উহার বাহু তিনটির উপর 


অঙ্কিত লঙ্বের দৈর্ঘ্য যথাক্রমে ৪ মিটার, 10 মিটার এবং 19 মিটার। ত্রিভূজটির 


16. A৪80 ত্রিভুজের লতি, = এবং-ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18, 19 উর 
5 মিটার। চত বাহুর মধ্যবিন্দু ০; A৪0 ত্রিভুজের ক্ষেত্রফল এবং =চ-এর দৈর্ঘ্য 
নির্ণয় কর। 

17. কোন চতুভুজের একটি কর্ণ চতুভূর্জটির বাহিরে অবস্থিত। যদি উহার 
দৈর্ঘ্য 70 সে.মি, এবং অপর কৌণিক বিন্দু দুইটি হইতে উহার উপর অঙ্কিত লম্বদ্বয়ের 
শর্ঘ্যের অস্তর 16 সে.মি. হয় তবে চতুতূজটির ক্ষেত্রফল নির্ণয় কর। 

18. একটি র্ধমের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 6 গজ ও ৪ গজ । উহার ক্ষেত্রফল 
উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। 

10. কোন রম্বসের বাহুর দৈর্ঘ্য 86 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 18 মিটার ৷ 
উহার অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় কর | 

20. কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুছয়ের দৈর্ঘ্যের অস্তর 1 মিটার এবং 


ই উহাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল $ বর্গ মিটার হইলে 


উহার সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় কর। 
91, 19৯ 9৫ ক্ষেত্রফল-যুক্ত একটি আয়তক্ষেত্ৰ হইতে সমান উচ্চতা-বিশিষ্ট এরূপ 
একটি ট্রাপিজিয়ামকে কাটিয়া লওয়া হইল যে উহার সমাস্তরাল বাহুঘয়ের অন্থপাত 
8: 4 হয়। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের অংশ হয়, 


তবে সমান্তরাল বাহুছয়ের দৈর্ঘ্য নির্ণয় কর। 
99. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুঘয়ের দৈর্ঘ্য যথাক্রমে 14 ফুট এবং 80 


| ফুট। যদি অসমান্তরাল বাহুছয়ের দৈর্ঘ্য 19 ফুট এবং 19 ফুট হয় তবে ট্রাপিজিয়ামটির 


‘ক্ষেত্রফল নির্ণয় কর। 

93. এবজন আমিন তরি 
বাছগুলির দৈর্ঘ্য যথাক্রমে 24 
কবল নির্ণয় করিবার সময় তিনি 


ভুজারুতি একটি জমি মাপিয়া দেখিলেন যে জমিটির 
মিটার, ৭'মিটার এবং 25 মিটার | কিন্তু জমিটির 
বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 মিটার, 27 মিটার 


94 মাধ্যমিক জ্যামিতি 


এবং 25 মিটার ধরিলেন। ইহাতে জমিটির ক্ষেত্রফল নির্ণয়ে তাহার শতকরা : 
কত হইল? 


বৃত্তঃ (5-এর মান উল্লেখ না থাকিলে, উহার মান শর ধরিবে। ) 


94. একটি বৃত্তাকার ক্ষেত্রকে বেষ্টন করিয়া একটি রাস্তা আছে। রাস্তা! | 


বাহিরের এবং ভিতরের প্রান্তের পরিধি ষথাক্রমে 600 মিটার এবং 800 মিটার হ 
রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর । 


95. দুইটি বৃত্তের ব্যাসার্্ধের দৈর্ঘ্য যথাক্রমে 6 ফুট এবং 8 ফুট । এরূপ এর 
বৃত্তের ব্যাঁসার্দের দৈর্ঘ্য নির্ণয় কর যাহার ক্ষেত্রফল এ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের পরম 


সমান। 


%6. একটি বৃত্তাকার ERG করিয়া 12 মিটার চওড়া একটি রা" 


আছে। ক্ষেত্রটির পরিধি 528 মিটার হইলে রাস্তাটির ক্ষেত্রফল কত? 


97, একটি বৃত্তাকার বলয়ের অন্তঃব্যাসার্দ 97 সে.মি.) উহার অন্তঃপরিধি এ 
বহিঃপরিধির মধ্যবর্তা অংশের ক্ষেত্রফল 1789 বর্গ সে.মি. হইলে বলয়টির বহিঃব্যার্শা! 


নির্ণয় কর। 


98. একটি গাড়ীর সামনের এবং পিছনের চাকার পরিধি যথাক্রমে 4 ফুট 9 


এবং 6 ফুট 4 ইঞ্চি। গাড়ীখানি কত দূর গেলে সামনের চাঁকা পিছনের চাকা আগে 
250 বার অধিক ঘুরিবে? 


29. এক ব্যক্তি একটি বৃত্তাকার পথ পার হইবার জন্যে বৃত্তাকার পথে না রি 


সোজান্থজি উহার মধ্যস্থল দিয়! পার হইলেন। ইহাতে তাহার 9 মিনিট পর 


লাগিল । যদি এ লোকটির বেগ ঘণ্টায় 6 কিলো 


মিটার হয় তবে বৃত্তাকার গ:. | 
পরিধি কত? Ll j 


30. কোন বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃততটিতে রর 
ক্ষেত্রফল নির্ণয় কর। নি | 


নিৰ্ণয় কর । রা একবার ঘুরিয়া আসিতে পারে । 


fl 


ব্‌ 
ৰ দীর্ঘতর বাহুটির টুর্ঘ্যকে লমকোমী চৌগলটির দৈর্ঘ্য এবং অপর 


সমকোণী চৌপল 


আমাদের চারিদিকে যে সকল বস্তু দেখিতে পাই তাহাদের আকৃতি ও প্রকৃতির: 
মধ্যে বিভিন্নতা থাকিলেও উহাদের পরস্পরের সহিত একটি বিষয়ে সাদৃশ্য পরিলক্ষিত 


ঃ 'হয়। বন্তমাত্রই কিছু ন| কিছু স্থান অধিকার করে। বস্তুর আয়তন (০1529) 
বলিতে বস্তুটির দ্বারা অধিরুত স্থানের পরিমাপকে বুঝায় | যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং 


উচ্চতা আছে তাহাকে ঘনবস্ত বা ঘন (5০19) বলে। প্রত্যেক ঘনবস্তই এক বা 
একাধিক তলদ্বারা বেষ্টিত থাকে । কোন ঘনবন্ত সমতল দ্বারা বেষ্টিত হইলে ঘন 
বস্তটিকে বহুতলক (90151708705 ) এবং সমতলগুলিকে উহার তল (806৪ ) 
বলে। বহুতলকটির দুইটি সন্নিহিত তলের সাধারণ রেখাকে উহার প্রান্তিকী 
(988০) বল! হয়। প্রান্তিকীগুলির প্রত্যেকটি ছেদবিন্দুকে বহুতলকটির শীর্যবিন্দু 
(১7০০৪) বলে। একই তলে অবস্থিত নয় এরূপ দুইটি শীর্ষবিন্দু যুক্ত করিলে 


| বহুতলকের কর্ণ (D2৪০! ) পাওয়া যায়। 


চারিটি অপেক্ষা কম তল ছার! কোন বহুতলক গঠন করা যায় না। যে বহুতলকের 


মাত্র চারিটি তল থাকে তাহাকে চতুস্তলক (17068564501) বলে। ছয় 


আয়তকার তলযুক্ত ( bounded by rectangular 190৫৪) বহুতলককে সমকোণী 
চৌপল ( Rectangular Parallelopiped ) বল হয়| সমকোণী চৌপলের তলগুলি' 


1 বর্গাকার হইলে উহাকে ঘনক (0০০) বলে। 


পাশের চিত্রের সমকোণী চৌপলটির আয়তকার তল ছয়টি যথাক্রমে ABCD, 
১5011, ADEF, 8011, DEHC এবং 
9১৪ , এখানে A, ৪, ০, 0, E, F, G, 
+ িনুগির প্রত্যেকটিই উহার শীর্ষবিন্দু 
রি মত, C5, DA, AF, DE, EP, 
’ ন, নিই, তাল, উ্ত-এর প্রত্যেকটি 
উপ উহার গ্রানতিকী। আবার 
১ উই, মল এবং তল রেখাংশের প্রত্যেকটিই সমকোণী চৌপলটির কর্ণ। 


£8৪০০ তলটিকে সমকোণী চৌপলটির ভূমি বলে। হেন 
£৬ 


96 মাধ্যমিক জ্যামিতি 
ইহার প্রস্থ বলা হয়। এখানে মন্ত এবং নত প্রাস্তিকী দুইটির দৈর্ধ্যকে রা 
সমকোণী চৌপলটির দৈর্ঘ্য এবং প্রস্থ ধরিলে মল-এর দৈরধ্যকে উহার উচ্চতা ন 
হুইবে। মনে কর, A৪=9 একক, AD=} একক এবং AR॥=6 একক । নমে! 
চৌপলটির প্রাস্তিকীগুলির মধ্যে নল = চত = ভল ২ কত, নত = FE তি, 
ভা? এবং A = চE == উল্ত তান. এখন সমকোণী চৌপলটির সমগ্রতলের গে 
=ABCD-এর ক্ষেত্রফল+-5214-এর ক্ষেত্রফল+-/২0€ছ-এর ক্ষেত্রফল 4:9041944] 
ক্ষেত্রকল 705170-এর ক্ষেত্রফল +4598-এর ক্ষেত্রফল 
= AB AD + FG.FE + AD.AF +BC.BG + DC.DE + AB.AF 
= (৫/7৫/48০+8০+৫০4-০০) বর্গএকক । 
=(240+2১০+269) বৰ্গএকক । 
= 2(90 +১০০০) বৰ্গএকক । 
চিত্রে AADC-এর 4০০ সমকোণ, 
AC? =DC2 + AD? = (0? +52) বৰ্গএকক । 
আবার AACH-এর £ ACH সমকোণ ; 
AH2=AC? +CH*=(12+02 +02) বৰ্গএকক | 
".* দৈৰ্ঘ্য ৭ =/ হ4 55405 একক । 
সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য = ০২+ 5২3462 একক । | 
ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র বলিয়া! ইহার দর্ঘ্য, প্রশ্থ এবং উচ্চতা সমান! 
মনে কর, কোন ঘনকের দৈর্ঘ্য ৫ একক । 
তাহা হইলে উহার প্রত্যেকটি তলের 
ক্ষেত্রফল ০৪ বর্গএকক হইবে। 
অতএব ঘনকের লমগ্রতলের ক্ষেত্রফল 
=6>%উহাঁর একটি তলের ক্ষেত্রফল 
৯6৪ বর্গএকক ৷ 
সমকোণী_ চৌপলের ন্তায় ঘনকের 


ক্ষেত্রেও দেখান যায় ষে ঘনকের কর্ণের ৰ 
পির এইক ইক নয একক = / একক- V3, এ একক । 


কোন র প্রাস্তিকী 5 
বন একক হইবে। ০ র দৈর্ঘ্য ৫ একক হইলে উহার আয়তন” 


রত পরিমিতি 9? 
এব নতি টির সাহায্যে দেখান যায় যে; কোন সমকোনী চৌপলের দৈর্ঘ্য 
বি প্রস্থ & একক এবং উচ্চতা ০ একক হইলে সমকোণী চৌপলটির আয়তন= 

র ভূমির ক্ষেত্রফল ৮ উচ্চতা ( দৈর্ঘ্য ৯ প্রস্থ ) X উচ্চতা _৪০ ঘন একক । 

সমকোণী চৌপল ( Rectangular Parallelbiped )£ সমকোণী চৌপলের 


J দৈর্য এ একক, প্রস্থ? একক এবং উচ্চতা ৫ একক হইলে, 
(0) সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল (৫ 78০7০) বর্গএকক | 
(i) সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য /০২*+ ৮২4০2 একক । 


(ii) সমকোণী চৌপলের আয়তন -৫০ ঘনএকক | 
ঘনক (059) £ ঘনকের প্রাস্তিকীর দৈর্ঘ্য ৫ একক হইলে, 


(i) ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল= 692 বর্গএকক। 
(ii) ঘনকের কর্ণের দৈর্ঘ্য - / 3% একক। 
(87) ঘনকের আয়তন-০৪ ঘনএকক। 


উদ্বাহরণমালা! 
উদ. 1. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ ? মিটার এবং উচ্চতা 
5 মিটার। উহার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর | 
কক-9 মিটার, প্রস্থল& একক-গ 


উঃ এখানে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য ০ এ 
মিটার, উচ্চতা-০ একক = মিটার। 
=, সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল-৪(০/+-8০-০৫) বর্গএকক 
= 9[9.7+7.54-5.9] বর্গমিটার | 
= 286 বর্গমিটার | 
আবার সমকোণী চৌপলটির আয়তন -৫$০ ঘনএকক 
সু9.,5 ঘনমিটার । 
সু৪15 ঘনমিটার । 
উদ, 2. কোন সমকোণী চৌপলের দর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অঙ্নপাত 68514 
এবং উহার সমগ্রতলের ক্ষেত্রফল 88,300 বর্গ সেটিমিটার। চৌপলটির আয়তন 


নির্ণয় কর। 
উঃ মনে কর, সমকোণী চৌপলটির দৈর্ঘ্য = একক= 6% সে, মি. 


প্রশ্নাম্সারে, উহার প্রস্থ একক = 5% মে, মি. এবং উচ্চতা =০ একক= 


খসে. মি, 
জ্যামিতি/? ( ১ম) 


মাধ্যমিক জ্যামিতি 
সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল = 90৮ +০+-০) বর্গ একক 


= (62.554 55.474 42.62) বর্গ গে 
= 2(3022 + 20%2 4+ 24%2) ।বৰ্গ সে মি 
৯148 বর্গ সে. মি. 

বা, ০৯295 +, গল] 
৫-6-1৮ সে. মি.=90 সে. মি, ৪-,15 সে. মি.= 75 সে. মি এবং 
6=4.15 সে মি.=60 সে. মি. ৷ 

চৌপলটিয় আয়তন= ০ 


=90.75.60 ঘন সে. মি. 
= 405000 ঘন সে. মি. 
উদ. ৪. ধাতু-নিমিত তিনটি নিরেট ঘনকের প্রাস্তিকীর দৈর্ঘ্য যথাক্রমে 1 
2 এবং 9} মিটার । ঘনক তিনটিকে গলাইয়া একটি নৃতন নিরেট ঘনক তৈয়ারী বর্ণ 
হইলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈরধ্য কত হইবে? 
উঃ মনে কর, নৃতন ধনকটির প্রাস্তিকীর দর্ঘ্য=এ মিটার । 
শর্তান্ছসারে, (৫ মিটার )3 = ( 1} মিটার )৪+ 


98 


শর্তান্ছপারে, 14822= 83,300 


§ 
(এ মিটার )34-( 9% মিটার ! 
বা, ০৩-(8)১+৪+(8)5-%4+84585 
CO ঠা 


** নৃতন ঘনকটির প্রাস্তিকীর দৈধ্য- মিটার 
"* ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল = 6.92 বর্গ মিটার 


= 6.32 বর্গ মিটার 


¢ 
র কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. । উহার দৈর্ঘ্য প্র 
এবং উচ্চতার সমষ্টি 80 সে. মি. হইলে চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর | 
উঃ মনে কর, সমকোণী চৌপলটির & 


দর্ঘ্য-০, প্রস্থ-% এবং উচ্চতা'-০ 
শর্তা্গলারে, i) 
Va* +2 02=10 সে.মি. বা, ৪২4-52 +০৯৯100 বর্গ সে. মি. এ 
আবার, ৫+০+-০-80 সে. মি 
বা, 


(৫+৮+০)৭-68০ সে, মি. )? 
বা, ৪4-54-০248 ৮০+০০)-6400 বর্গ সে. মি, 


পরিমিতি 99' 
রী 100 বর্গ সে.মি.+9৫৮+৮০4০)- 6400 বর্গ সে. মি. [() হইতে] 

| বা, ৪৫৯+১০4-০০)-6৪0০ বর্গ সে. মি. 

এখন সমকোগী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল--9৫48০+০০)" 
+, নির্ণয় ক্ষেত্রফল-6800 বর্গ সে. মি. 
| উদ্দা, 5. একটি আয়তাকার কাঠের বাল্সের বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 
| ধাক্রমে 1'95 মিটার, 105 মিটার এবং 80 সে. মি-। বাক্সট গত সে. মি, পুরু কাঠ 
| দিয়া তৈয়ারী। 50 ঘন ডেসি মিটার কাঠের দাম 5 টাকা হইলে বাক্সটি তৈয়ারী 
| করিতে কত টাকার কাঠ কিনিতে হইবে? ূ 
উঃ এখানে বান্সটির বাহিরের দৈর্ঘ্য 1:25 মিটার 19 সে. মি, 
প্রন্থ=1'05 মিটার= 105 সে' মি, এবং উচ্চত|=80 সে. মি. 

বাক্সটির বাহিরের আয়তন _196 ৯1০০১:৪০ ঘন সে মি. 


195 x 105X 80 
_ 195 X 105X 80 
10XIOX10 ঘন ডেসি মিটার 


= 1050 ঘন ডেসি মিটার । 

এখন বাঝ্সটি 26 সে. মি. পুরু কাঠ দিয়া তৈয়ারী বলিয়া বাঝ্সটির ভিতরের 
মাত্রাগুলির প্রত্যেকটিই বাহিরের মাত্রা অপেক্ষা (৪১০) মে. মি. বা 5 সে.মি, করিয়া! 
কম হইবে। 

এ. বাঝসটির ভিতরের দৈর্ঘ্য (155) সে. মি.= 190 মে, মি. 
প্রন্থ= (105-5) সে.মি.=100 সে.মি এবং 
উচ্চতা=(80-5) সে. মি.= 75 সে মি. 

বাঝসটির ভিতরের আয়তন = 120 % 100X175 ঘন সে, মি, 
2190৮ 1? ঘন ডেসি মিটার 


710৮49৯% 
= 900 ঘন ডেসি মিটার । 
= (1050-900) ঘন ডেসি মিটার 
= 105 ঘন ডেসি মিটার । 
এখন 50 খন ডেদি মিটার কাঠের দাম টা 
TL হী, » £ ক £ = টাকা 
- 150 চা টা ০10৮ 160 টাকা = 15 টাকা 
| 20 নী নিতেও টার কাঠ কিনতে হা! 


100 মাধ্যমিক জ্যামিতি 


উদ্ব।. 6. একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 18 ইঞ্চি, 10 | 
এবং 6 ইঞ্চি। বাঝটি অর্ধ ইঞ্চি পুরু কাঠ দিয়! তৈয়ারী, খাদি বাট ৭ 1 
পাউণ্ড এবং বালিপূ্ণ বাঝ্সটির ওজন 100 পাউণ্ড হইলে এক ঘন ইঞ্চি কাঠের 
বালির ওজন কত? | 

উঃ বাঝ্সটির বাহিরের আয়তন= 18X10 x6 ঘনইঞ্চি। 

৯1080 ঘনইঞ্চি। 
বাক্সটির ভিতরের দৈর্ধ্য-(18- ৪৯ ) ইঞ্চি=17 ইঞ্চি, 
প্ৰস্থ= (10-23) ইঞ্চি=9 ইঞ্চি এবং উচ্চত|= (6-2 }) ইঞ্চি 
= 5 ইঞ্চি । 

“* বাক্সটির ভিতরের আয়তন= 17 ৯৪১৮ ঘন ইঞ্চি=765 ঘন ইঞ্চি ॥ 

“* বালির আয়তন= 1765 ঘন ইঞ্চি। 

তু কাঠের আয়তন= (080--765 ) ঘন ইঞ্চি= 815 ঘন ইঞ্চি 

** 815 ঘন ইঞ্চি কাঠের ওজন= 15 পাউণ্ড। 

তি 15. 2 LE? = ত্র পাউণ্ডৰ পাউণ্ড । 

এখানে 765 ঘন ইঞ্চি বালির ওজন= (100-15) পাউণ্ড= ৪5 পাউণ্ড 

*'* 1 ঘন ইঞ্চি বালির ওজন = সি পাউণ্ড=} পাউণ্ড । হি 

উদ. ৭. একটি ঢাকনাবিহীন দম্তার চৌবাচ্চার বাহিরের দৈর্ঘ্য ৪ ফুট ৪ fl 
প্রস্থ 9 ফুট 3 ইঞ্চি এবং উচ্চতা 9 ফুট 1 ইঞ্চি । ইহাতে 15 গ্যালন তরল ধরে! 
চৌবাচ্চাটির নিয়তলটি 1 ইঞ্চি এবং উহার প্রত্যেকটি পার্শতল & ইঞ্চি পুরু হয় 
*-এর মান নির্ণয় কর। [ 1 ঘন ফুট 

উঃ এখানে চৌবাচ্চা্টির পাৰ্খতলগুলি 9 


ও প্রন্থের প্রত্যেকটিই বাহিরের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 95 ইঞ্চি করিয়! কম হইবে! 
:*  চৌবাচ্চাটির ভিতরের দৈধ্য-(৪ ফুট 3 ইঞ্চি_22 ইঞ্চি)-(99-%% 
এবং প্রস্থ=( 9 ফুট ৪ ইঞ্চি 22 ইঞ্চি )=(97- 92) ইঞ্চি । 
আবার ঢাকনাবিহীন চৌবাচ্চাটির নিয়্নতলটি 1 ইঞ্চি পুরু) 
উহার ভিতরের উচ্চতা(এ ফুট 1 ইঞ্চি - ইঞ্চি )= 94 ইঞ্চি। 
চৌবাচ্চাটির ভিতরের আয়তন= (39 - 92) (27-92) 24 ঘন ইঞ্চি 
আবার 6} গ্যালন=1 ঘন ফুট ; 
৮০1 গ্যালন= বনছুট = 54 ঘনফুট = 19 ঘনফুট 


=12%19%19%19 ঘন ইঞ্চি 


Es 


| পরিমিতি 101 
(39-2০)(27 95) 24 ঘন ইঞ্চি=19% 1919 19 ঘন ইঞ্চি । 


বা, 1058-_189+-4০০-884 বা, 422-1397+189=0 
বা, 452_1962-65+189=0 বা, ৪৫৮-68)-3৫০-89)-০9 


বা, (22-63)(25-—3)=0 2১৪ 0G) 
9%-63=0 এবং ৪০-৪-০. একঘাত সমীকরণ দুইটির সমাধানই 
() সমীকরণটির সমাধান । 
এখন 26-63=0. বা, ৪০-৪3 ~~ তলা, 
আবার 2%-8=0 বা, 2%=8 ১ গরু 


কিন্ত :=813% হইলে চৌবাচ্চাটির পার্শতলের বেধ উহার প্রস্থ (97 ইঞ্চি) 
অপেক্ষা বৃহত্তর হয়। অতএব প্রদত সমাধানটির ক্ষেত্রে ০এর মান 98 হইতে 
পারে না। 

£-এর নির্ণেয় মানস 15. 
প্রশ্নমালা 2 

1, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 6 মিটার; প্রস্থ ৪ ব্রি তত 
2 মিটার ॥ উহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর। 

2. একটি ঘনকের প্রান্তিকীর দৈর্ঘ্য 16 মিটার । উহার সমগ্রতলের ক্ষেত্রফল 
নির্ণয় কর। উহার প্রতি বর্গমিটার £ টাকা দরে রং করিতে কত খরচ হইবে! ৰ 

8, একটি আয়তাকার ঘরে 3940 ঘন ফুট বায়ু ধরে। যদি ঘরটির মেঝের দৈর্ঘ্য 
18 ফুট এবং প্রস্থ 12 ফুট হয় তবে ঘরটির উচ্চতা কত? 

4, 40 জন ছাত্রের জন্য এরূপ একটি শ্রেণীকক্ষ নির্মাণ করিতে হইবে MS 
খত্যেক ছাত্রের জন্যে 6'5 বর্গ মিটার মেঝে এবং 20'8 ঘনমিটার শূন্যস্থান 
টি দ্য 26 মিটার হইলে উহার প্র এবং উচ্চতা নি কর i 

5. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 12%, প্রস্থ 4৮ এবং উচ্চতা 3%; 

ঘি দৈঘ্য 6"5 মিটার হইলে চৌপলটির আয়তন কত? 
$. একটি জলাধারে 9488 ঘনফুট জল ধরে। 4 ফুট ne এবং 
Wu তলবিশিষ্ট অপর একটি জলাধারে পূর্বের জলাধারটির চার 

| ৮৬ টা 84656 বর্গ মিটার । উহার 

রশ গ্রতলের ক্ষেত্রফল 
নী রর ne ত =1'739) 

দৈৰ্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর (% 


109 মাধ্যমিক জ্যামিতি 


8. একটি সমকোণী চৌপলের দেরধ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 36 সে.মি.) 
উহার কর্ণের দৈধধ্য 15 সে. মি. হইলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হইবে? a 
__ 9. ধাতুনিমিত তিনটি নিরেট ঘনকের প্রাস্তিকীগুলির দৈর্ঘ্য যথাক্রমে ৪, & | 
5 ইঞ্চি। উহাদের গলাইয়া একটি নিরেট ঘনক তৈয়ারী কর! হইল । নৃতন ঘনক 
সমগ্রতলের ক্ষেত্রফল কত হইবে? 

10, কোন সমকোণী চৌপলের দৈর্ঘ্য 80 সে. মি., প্রস্থ 5 সে.মি, এবং উচ্চতা 
36 সে. মি.। উহার সমান আয়তনবিশিষ্ট ঘনকের প্রাস্তিকীর দৈর্ঘ্য নির্ণয় কর। 
11, 19 মিটার দীর্ঘ এবং 9 মিটার বিস্তৃত কোন আয়তাকার জমির বাহিরে | 
0 মিটার চওড়া এবং 1'5 মিটার উচ্চ প্রাচীর করিবার জন্যে 90 সে. মি.১:10 
সে.মি. * 5 সে:মি. আয়তনের কতগুলি ইটের প্রয়োজন হইবে ? 


12. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 800 গজ এবং প্রস্থ 150 গজ। একটি নলগ্ারা 


প্রতি সেকেণ্ডে শৃন্য চৌবাচ্চাটিতে 1293 ঘনফুট জল পড়িলে কত সময়ে ও চৌবাচ্চা ৷ 
জলতল 9 ফুট উপরে উঠিবে? < 


13. 925 ফুট 5 ইঞ্চি দীর্ঘ এবং 19 ফুট 10 ইঞ্চি বিস্তৃত কোন চৌবাচ্চা হইর্ডে 
কত গ্যালন জল তুলিয়া লইলে উহ 


৪ 


মি. হইলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর! 
18, 1 ফুট ও ইঞ্চি দীর্ঘ, 1 ফুট ইঞ্চি বি 2 টি ঢাকনারূর্ত 
বার বায়} ইকি কাঠ বস্তৃত এবং 9 ইঞ্চি উচ্চ একটি! Va 
? 


ডু : পরিমিতি 108 
ভিতরের আয়তন নির্ণয় কর। প্রতি ঘনফুট কাঠের দাম 5£ টাকা হইলে বাক্সটির 
জন্যে কত টাকার কাঠ লাগিয়াছিল ? 

20. একটি ঢাকনাযুক্ত বাক্সের বাহিরের দৈর্ঘ্য 19 সে. মি, প্রস্থ 10 সে. মি, 
এবং উচ্চতা ৪ সে. মি.। উহার ভিতরের সনগ্রতলের ক্ষেত্রফল 876 বর্গ সে মি.। 


21. 5 ফুট দীর্ঘ, 4 ফুট বিস্তৃত এবং 38 ফুট গভীর কোন চৌবাচ্চায় 30 ঘনফুট 
জল আছে। চৌবাচ্চাটির মধ্যে 9 ইঞ্চি 8 ইঞ্চি ২2 ইঞ্চি মাপের এ সংখ্যক ইট 
ফেলাতে উহার জল চৌবাচ্চাটিকে কানায় কানায় পূর্ণ করিল । যদি প্রত্যেকটি ইট 
নিজ আয়তনের 3 অংশ জল চুখিয়া লইয়া থাকে তবে এ-এর মান নি কর। 

22, একটি আয়তকার জলাধারের দৈর্ঘ্য প্রন্থের দ্বিগুণ এবং উহার গভীরতা 
10% ফুট জলাধারটিতে 87 টন জল ধরে। 1 ঘনফুট জলের ওজন 1000 আউন্স 


হইলে জলাধারটির দৈর্ঘ্য এব গ্রন্থ কত হইবে? 

28. একটি কাঠের বাক্সের বাহিরের দৈর্ঘ্য 19 সে. মি, প্রস্থ 10 সে মি এরং 
উচ্চতা 6 সে. মি. উহা 3 সে, মি. পুরু কাঠ দিয়া তৈয়ারী। খালি অবস্থায় উহার 
ওজন 2 কিলোগ্রাম এবং বালিপূর্ণ অবস্থায় ওজন 25 কিলোগ্রাম । সমপরিমাণ কাঠ 


ও বালির ওজনের অনুপাত নির্ণয় কর। 
24. একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 19 বর্গ রঃ রে ঠা 
244 ঘন সে. মি. এবং কর্ণের দৈর্ঘ্য 13 সে. মি, চৌপলটির মাত্রাণ্ র 


পি 


হয় তাহাকে চোউ (0! 
গ্রহণ করা হয় তাহার সন্নিহিত বাহ 


y ( Base ) বলে। 
ই নি ( Radius of the base ) বলা হয়। অপরপক্ষে 
রর হার সমান্তরাল বাহটির পূর্ণ আবর্তে 
টির বক্রতল ( Ourved ৪০:০০) বলে [| 


104 মাধ্যমিক জ্যামিতি রর 


চিত্রে A৪6D আয়তক্ষেত্রের A3 বাহুকে অক্ষ ধরিয়া! অয়েতক্ষেত্রটিকে bl bs 
চোঙটি উৎপন্ন হইয়াছে। এক্ষেত্রে 8০ অথবা /9-এর দৈর্ঘ্য চোঙটির ব্য 

AB-এর দ্র্ঘ্য চোঙটির উচ্চত। (7618 )। চোঙটির 
প্রান্ততল দুইটির কেন্দ্র বিন্দুদ্য়ের সংযোজক রেখা 
চোঙটির ভূমির উপর লম্ব বলিয়া চোঙটিকে লক্ধ বৃত্তাকার 
CPোঙ ( Right circular cylinder ) বলে। চোঙ 
বিষয়ক আলোচনায় কেবলমাত্র ল্ব বৃত্তাকার চোঙ সম্বন্ধে 
আলোচনা করা হইবে। নিয়ে লঙ্ধ বৃত্তাকার চোঙের 
ক্ষেত্রফল এবং আয়তনের স্থত্র দেওয়া হইল। 


কোন লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ॥ একক এবং 
ভূমির ব্যাসার্ধ” একক হইলে, 


() চোঙের ভূমির ক্ষেত্রফল ==? বর্গ একক ; 
(i) চোঙের বক্ততলের ক্ষেত্রফল-ভূমির পরিধি» উচ্চতা 
= বর্গ একক) 


ল-চোঙের বক্রতলের ক্ষেব্রফর্ণ | 
বর্গ একক) 


৯৭৮41) বর্গ একক) ৰ 
য়তন -ভুমির ক্ষেত্রফল » উচ্চতা =॥12৷ ঘন একক 


উদাহরণমালা 


[*-এর মান দেওয়া না থাকিলে উহাকে এঁঠ ধরিবে ] 
উদ. 1. 


(i) চোঙের দমগ্রতলের ক্ষেত্রফ 
+2 ভূমির ক্ষেত্রফল = (97+ 4-972) 


(৮) চোঙের অ 


একটি লব বৃত্তাকার চোঙের ভূমির ব্যা ৪ লে, মি. এবং উচ্চতা 
19 সে.মি | চোঙটির আয়তন “বং সম গ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। br 
উঃ এখানে চোঙের তুমি ব্যাদার্ঘ=$ সে, মি,=4 সে. মি. এবং গোঁ 
উচ্চতা সে. মি.। 
চোঙের আয়তন=*ৃ % (4)2 x 19 ঘন সে. মি. 
=“ ঘন সে. মি.= 6088 ঘন সে. মি. ! 
চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল = 


৪৮ প্র ১4(144) বর্গ সে. মি. 
:=4093 বর্গ সে. মি.। 


্ 105 


দা 2. একটি ল্বৃস্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1000 বর্গ সে. মি. 
ভূমির ব্যাস 90 সে. মি. | উহার ঘনফল নির্ণয় কর। 
উঃ মনে কর, চোঙটির উচ্চতা-% সে. মি. । 
এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ্ঞু» সে মি.=10 সে. মি-। 
শর্তান্ছসারে, 
চোঙটির বক্রতলের ক্ষেত্রফল 1000 বর্গ সে. মি. 


2৮৯10১7 বর্গ সে মি.=1000 বর্গ সে. মি. 
50 


h=—. 
গা 


এখন চোঙটির আয়তন =*% 100% 94 ঘন সে. মি. 
= 5000 ঘন সে. মি.। 


উদ্বা. ৪. একটি ল্বতৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 799 বর্গ সে. মি, এৱং 
আয়তন 9779 ঘন সে. মি. | চোওটির ভূমির ব্যাসার্ধ এবং উচ্চত| নিৰ্ণয় কর | 
উঃ মনে কর, চোঙের ভুমির ব্যাসার্ধ =? এবং উচ্চতা" 


শর্তানুসারে, 
চোঙটির বক্রতলের ক্ষেত্রফল 9 বর্গ সে. মি. 
বা, 8%-59 বর্গ সে. মি. তত Ee 0) 
আবার চোঙটির আয়তন = 2772 ঘস সে, মি. 
ED ED (8) 


বা, 27০ 2772 ঘন সে. মি. 
(ii) } করি গা£॥_ 2779 ঘন সে. মি, 
0G) | ? 9h 799 বর্গ সে মি. 
7 
মি. <. =! সে' মং 
বা, 559 মি 7০? সেমি 


এখন 271,৭92 বর্গ সে. মি. 
792 
বা, h= গুদ বৰ্গ সে. মি. 
199 বর্গ মে. মি. _18 পে, মি. 


=X! সে.মি. 
২৮ চোঙটির ভূমির ব্যামার্ঘ=" মে. মি, এবং উহার উচ্চতা 18 দে. মি.। 


আর মাধ্যমিক জ্যামিতি 


ব্যাম' 
উদ্দী, 4. একটি ফাপা লঙ্ববৃততীকার চোঙের দৈরধ্য 91 সে. মি., বাহিরের রা 
15 সে. মি. এবং উহা & সে. মি. পুরু লোহার পাত দিয়া তৈয়ারী। লোহার 
দ্ব'৪ গ্রাম/ঘন সে. মি. হইলে চোউটির ওজন কত হইবে । 
উঃ এগানে চোঙটির বাহিরের ব্যাসার্ধ সে. মি.= 7} সে. মি. 
এবং ভিতরের ব্যাসার্ধ -্$ সে. মি._ঠ সে. মি. সে. মি. a 
প্রদত্ত চোঙটির ভূমির ক্ষেত্রফল =*(73)? বর্গ সে. মি. -(1)2 বর্গ সে. 
=গ[ (75)2-(17)2 ] বর্গ সে, মি. 
= (£5 49) বর্গ সে. মি. 
জুই ন বর্গ সে. মি. 
এখানে চোঙটির উচ্চত|=9; সে. মি.) 
চোঙটির আয়তন= ভূমির ক্ষেত্রফল * উচ্চতা 
= সা ঘন সে মি. 


= x 21 ঘন সে. মি. 


=478'5 ঘন সে. মি, 
লোহার পাতের আয়তন-4%8'চ ঘন সে.মি, 


লোহার পাতের ওজন -478-ট ১ 7'8 গ্রাম গ্রাম), 
চোঙটির ওজন-৪39-3 গ্রাম । 


উদ্দা, 5. লদ্ববৃত্তাকার চোঙাক 


তি একখ্ড কাঠের টুকরার দৈর্ঘ্য 8'5 রব 
এবং ইহার গ্রাস্ততলের ব্যাস ] মিটার। উহা হইতে বর্গাকার ভূমি বিশিষ্ট ব্ রঘ 
আয়তনের একটি সমকোণী চৌপল গর্ত করা হইল। উক্ত চৌপল্িতে 
কাঠখগুটির শতকরা কতভাগ কাঠ থাকিবে? 
উঃ এখানে চোভাকুতি কাঠখণ্ডের প্রান্ততলের ব্যাসার্ব-? মিটার। 
এবং উহার উচ্চতা-৪চ মিটার 
চোঙাকৃতি কাঠখণ্ডের আয়তন 2 ১(৯)০১৫৪'চ ঘন মিটার 
=" ঘনমিটার = 975 ঘনমিটার yr 
যুক্ত বৃত্তে অন্তলিখিত বৃহত্তম বৰ্গক্ষেত্রের ক্ষেত্রফল” 
বর্গমিটার. বর্গমিটার | + 


আবার 1 মিটার ব্যাস 
(বৃত্তের ব্যাস )?= 3 %(1)2 


পরিমিতি 107 


প্রদত্ত কাঠখণ্ড হইতে উৎপন্ন বৃহত্তম আয়তনের সমকোণী চৌপলটি 
& বর্গমিটার ২ 8'5 মিটার = 175 ঘন মিটার | চটী! 
এখন, কাঠখগুটির আয়তন 2'75 ঘন মি: হইলে সমকোণী চৌপলটির আয়তন; 
=1'75 ঘন মিটার 
কাঠখগ্ডটির আয়তন 1 ঘন মি: হইলে সমকোণী চৌপলটির আয়তন 


1°75 
$ TO ORE 
কাঠখগুটির আয়তন 100 ঘন মি: হইলে সমকোণী চৌপলটির আয়তন 
175 
= 200 ঘন মিঃ= 687 ঘন মিঃ 


সমকোণী চৌপলটিতে যূল কাঠখণ্ডের 684% কাঠ আছে। 


প্রশ্নমমীলা 8 


1. কোন ল্বৃত্তাকার চোঙের উচ্চতা! 15 সে. মি. এবং ভূমির ব্যাস £ সে মি. 


উহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। 
2. একটি লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্য 28 সে. মি. এবং ব্যাসার্ধ 9 সে. মি |: 


উহার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর। 
3, একটি ল্ববৃতাকার চোঙের উচ্চতা 20 ফুট এবং ভূমির পরিসীমা 11 ফুট 


উহার আয়তন নির্ণয় কর। 

4, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস 6'8 সে. মি. এবং বক্রতলের ক্ষেত্রফল: 
29? বর্গ সে. মি. | চোঙটির উচ্চতা নির্ণয় কর। 

5. লঙবরৃতাকার চোঙাকুতি কোন স্তভের উচ্চতা 19 মিটার এবং উহার বক্রতলের 
ক্ষেত্রফল 1144 বর্গ মিটার । সতটির ভূমির পরিসীমা! নির্ণয় কর। 

6, লম্ববৃত্তাকার চোঙারুতি একটি স্তম্ভের উচ্চতা 12 মিটার এবং উহার" 
সমগ্রতলের ক্ষেত্রফল 40% বর্গমিটার। স্ত্ভটির ব্যাস নির্ণয় কর। 

এ. কোন লদবৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি উহার বক্রতলের 
ক্ষেত্রফলের % অংশের সমান । চৌওটির উচ্চতা ও ব্যামের অনুপাত নির্ণয় কর। 

8. একটি নিরেট লম্ব বৃতাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ৪, ভূমির ব্যাসার্ধ 

197 mre. 


? এবং আয়তন ০ হইলে দেখাও যে ০. 


108 মাধ্যমিক জ্যামিতি 


9. 9 সে. মি. দীর্ঘ, 6 সে. মি, বিস্তৃত এবং 11 সে মি. উচ্চ একটি সমকোণী | 


চৌপল প্রস্তুত করিতে $ সে. মি. ব্যাস-বিশিষ্ ন সে.মি. পুরু কতগুলি ধাতব চাকৃতির 
প্রয়োজন? j 


10. এক ঘন ফুট তামা হইতে +5 ইঞ্চি ব্যাস যুক্ত তার তৈয়ারী করিলে তারটির 
ৈর্ঘ্য কত হইবে? 


11" একটি ফাঁপা লঙ্ষ-বৃত্তাকার চোঙ ঠ সে.মি, পুরু লোহার পাত দ্য 
‘তৈয়ারী। ইহার ভিতরের ব্যাস 5 সে. মি.। চোঙটির উচ্চতা 96 সে. মি. হইলে 


উহা! তৈয়ারী করিতে কত আয়তনের লোহার প্রযোজন হইবে? 


12. এ সেমি. পুরু ধাতব পাত দ্বারা তৈয়ারী কোন ল্ববৃস্তাকার চোঙের 
বাহিরের ব্যাস সেমি, এবং উচ্চতা % সে.মি. হইলে দেখাও যে, ধাতব পাতের 
আয়তন 712- (7 -2)2}. 


19. একটি লোহার নলের পরিধি 57'9 ফুট এবং উহার ভিতরের ব্যাপার্ধ 


9 ছুট । 21 ফুট দীর্ঘ নলটির ভূমির ক্ষেত্রফল এবং লোহার আয়তন বাহির কর। 

14. 3 ইঞ্চি পুরু ধাতব পাতে প্রস্তুত একটি নলের ভিতরের ব্যাস 8 ইঞ্চি ও 
দৈর্ঘ্য 90 ফুট। এক ঘন ইঞ্চি ধাতুর ওজন 4569 আউন্স হইলে এ নলটির ওর্ণ 
নির্ণয় কর। 

15. একটি লোহার নলের দৈর্ঘ্য 9 ফুট, উহার ভিতরের ছিদ্রের ব্যাস ৪ ই 
এবং দেওয়াল 1 ইঞ্চি পুরু | যদি এক ঘন ইঞ্চি লোহার ওজন 7 পাঁউও হয়, ত 
সমগ্র নলটির ওজন নির্ণয় কর। A 

16. 6 ফুট ব্যাসাৰ্ধ ও 30 ফুট উচ্চত|-বিশিষ্ট লক্ববৃদ্তাকার চোঙের আকার 
একটি গাছের গুঁড়ি আছে। উহাকে টা ভব কম ছায়া একটি বৰ্গাকার করি 

পন্ন করা হইল। ইহাতে চু কাঠের 
সমকোণী চৌপলটির আয়তনের শতকরা কত ভাঁগ রা রি ৰ 

17. 80 ছুট দীর্ঘ ও 9 

ব্যাস-বিশিষ্ট একটি বৃত্তাকার কৃপ ৪৮ 


18. 5 ফুট 


ব্যাস-বিশিষ্ট একটি 110 গার্ণ 
জল নির্গত হয়। একট চোঙারুতি জলাধার হইতে ঘণ্টায় 


86 মিনিট পরে জলাধ।রটির জলতল কত ইঞ্চি নীচে দামি 
[1খ. ফু 6% 


টা পরিমিতি 109 
19, একটি 5 মি.মি, ব্যাস-বিশিষ্ট নল হইতে প্রতি মিনিটে 10 মিটার বেগে 
জল নির্গত হইতেছে। এ মিটার উচ্চ এবং 082 মিটার ব্যাস যুক্ত কোন চোঙাক্কৃতি 
জলাধারকে এ জল দারা পূর্ণ করিতে কত সময় লাগিবে? 
20. ছুই মুখ বন্ধ একটি চোঙাঁকৃতি লৌহ পাত্রের উচ্চতা 4 ফুট | উহার? 
বাহিরের বেড় 40 ইঞ্চি এবং ধাতুর বেধ ] ইঞ্চি) যদি লোহা জলের 13 গুণ ভারী 
এবং 1 ঘনফুট জলের ওজন 69 পাউণ্ড হয় তবে জলপূর্ণ অবস্থায় এ পাত্রটিরা 
ওজন কত? 
21. একটি ফাপ! ধাতুর চোঙের দৈর্ঘ্য 6 ইঞ্চি এবং উহার সমগ্রতলের (ভিতর' 
ও বাহিরের বন্রতল ও প্রাস্ততলছয়ের ) ক্ষেত্রফল 808 বরগইঞি। উহার বাহিরের ব্যাস; 
৪ ইঞ্চি। যদি এক ঘন ইঞ্চি ধাতুর ওজন 4 আউন্স হয়, তবে নলটির ওজন কত? 


শৌলক (5৮৮০৮০): কোন অর্ধবৃত্তের ব্যাসকে স্থির রাখিয়া এ ব্যাসের 
চারিদিকে অর্ধবৃত্রটিকে একবার পূর্ণ আবর্তন করাইলে যে ঘন বস্তু উৎপন্ন হয়ঃ 
তাহাকে গোলক ( Sphere ) বলে। অর্ধবৃত্টির 
কেন্দ্রবিন্দু এবং ব্যাসার্ধ যথাক্রমে গোলকটির 
কেন্দ্রবিন্দু এবং ব্যাসার্ধ হইবে। পার্শের চিত্রে 


গোলকটির কেন্দ্রবিন্দু ০ এবং ব্যাসার্ধ 04. 
কোন গোলকের ব্যাদার্ধ ? একক হইলে, 
(0) গোলকটির - পরিধি-গণ” _একক 
(0) গোলকটির ক্ষেত্রফল 4” বর্গএকক ; 
এবং (iii) গোলকটির আয়তন=$দ্* ঘনএকক। 
উদ্বাহরণমালা। 
উদ্দা, 1. 14 সে.মি ব্যাস-বিশিষ্ট গোলকের ক্ষেত্রফল এবং আয়তন নিৰ্ণয় কর 
উঃ এখানে গোলকের ব্যাসার্ঘ= সু সে.মি,.₹? সে.মি, 
29২1? বর্গ সে মি.=616 বর্গ সে.মি, 


গোলকটির ক্ষেত্রফল- 4৯ সা 
গোলকটির আয়তন-£&৮ 28X72 ঘন সে.মি. 148" ঘন মে মি, 
ফলের মাংখ্যমান উহার ক্ষেত্রফলের সাংখ্যমানের! 


উদ্বা. 2. কোন গোলকের ঘন 
দ্বিগুণ হইলে গোলকটির ব্যাসার্ধ কত? 


110 মাধ্যমিক জ্যামিতি 


উঃ মনে কর, গোলটির ব্যাঁসার্য-% একক 
গোলকটির ক্ষেত্রফল = 42 বর্গএকক এবং 
গোলকটির আয়তন = ঁগ&ঃ ঘনএকক । 
শর্তানসারে, ৮০3 লু ১৫ ধু ০:০6 
নির্ণেয় ব্যাসার্ধ = 6 একক। 


উদ্বা. ৪. ৪ লে.মি ব্যাস-বিশিষ্ট একটি গোলককে গালাইয়| 1} সেমি, 


2 সে. যি. এবং ৩ সে.মি. ব্যাগের তিনটি গোলক প্রস্তুত করা হইলে, ৪-এর মান 
বত হইবে? 


্‌ 
| 
| 


উঃ এখানে ৪ সে.মি. ব্যাস যুক্ত গোলকটির আঁয়তন= $&(8) ঘন সে.মি. ; 


কঃ মি: » = গই) ঘন সে.মি.) 
21207775৮৮8 » স্গ(1)3 ঘন সে.মি.) 
3 
SEE BA Cj -ন্ঃ) ঘন সে.মি. 
শৰ্তান্তসারে, 
£ (3) +4 0) 4০ (৮154. 1318 
দঃ টি ০৪৭6) 
27 28 গু? %3 97 97 
বা, Bi BS বা, নাছ 
2° 195 195 
বা, ৪84. বা, ঠা 
বা, 2১0) ৮. গুলু, | 
9 
ৰ উদ্দা, 4. 4 ইঞ্চি ব্যাপ-যুক্ত একটি নিরেট লৌহ গোলকের ওজন 9 পা 
লৌহ-নিগিত একটি ফাপা গোলকের বাহিরের ব্যাস 9 ইঞ্চি এবং ভিতরের 
6 ইঞ্চি হইলে উহার ওজন কত হইবে? 
উঃ I 
এখানে 4 ইঞ্চি ব্যাস যুক্ত লৌহ গোলকটির আয়তন= $ঁন(2)? ঘন ইঞ্চি 
আবার 9 


”.”.. ৮ গোলকের আয়তন =$ন($) ঘন ইঞ্চি, 


2.১ ৮85 ঘন ইঞ্চি 
=. ফাঁপা গোলকটির লৌহার আয়তন =[ TEP) ] ঘন ইঞ্চি 
28৪) ঘন ইঞ্চি = $ 


উদ ৪৩৯৪ ঘন ইঞ্চি। 


এবং 6, 


পরিমিতি: 111 


“এখন বুঁদ 23 ঘন ইঞ্চি লৌহের ওজন =9 পাউণ্ড 
1 32 33 2) 39 = 9 
ৰদ. পাউণ্ড 
%) 4 513 52 ১১ ঠিস লি 9 4 518 
8৮৪8 দিত * 3" 8 পাউণ্ড 


483 পাউও 798% পাউণ্ড 
ফাঁপা গোলকটির ওজন= 798% পাউণ্ড । 
২ উদ্াঁ 6. আংশিক জলপূৰ্ণ একটি চোঙাকৃতি পাত্রের ভিতরের ব্যাস 0 সে.মি. | 
উহার মধ্যে 15 সে. মি. ব্যাসের একটি ধাতব গোলক সম্পূর্ণরূপে নিমজ্জিত হইলে 


-জলতল কতটা উপরে উঠিবে ? 
উঃ মনে কর, গোলকটি নিমজ্জনের ফলে পাত্রের জলতল % সে. মি, উপরে 


উঠিবে। 
এখন চোঙারুতি জলাধারটির ভূমির ক্ষেত্রফল--দ.10£ বর্গ সে.যি.। 
৩ সে. মি. উচ্চ জলম্তম্তের আয়তন -₹*10% ঘন সে. মি. 
= গোলক কর্তৃক অপমারিত জলের আয়তন। 
আবার গোলকটির ব্যাসার্ধ-এু সে. মি. ; 
,গোলকটির আয়তন ₹$%(1%)9 ঘন সে. মি 


7 শর্তাঙ্থসারে, 


প্ল.109.০ ঘন সে. মি. (8) ঘন সে. মি. 
বা, = $২5: 5X 1 = 58%, 


পাত্রের জলতল 5% সে. মি. উপরে উঠিবে। 
9 সে, মি. এবং ভূমির ব্যাস 4 সে. মি! 


উৎপন্ন গোলক এবং চোঙের ক্ষেত্রফলের 


উদ্দা: 6. একটি নিরেট চোঙের উচ্চতা 
উহাকে একটি গোলকে পরিণত করা হইল। 


অনুপাত নির্ণয় কর । 
উঃ এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ-্৪ দে, মি, এবং উহার উচ্চত|=9 


সে,মি.। 
চোঙটির আয়তন=-2%.9 ঘন সে. মি,= 86 ঘন সে, মি. 
আবার চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল L 
(942) বর্গ সে. মি. £৫ বর্গ সে, মি. 


= YT. 


মনে কর, উৎগন্ন গোলকটির ব্যাদার্ঘ মে. মিং। 


119 মাধ্যমিক জ্যামিতি 


এখন গোঁলকটির আয়তন $%০৪ ঘন সে. মি. 
শর্তান্গসারে, 4৭৮৩ ঘন সে. মি.= 86 ঘন সে. মি. | 


বা, 2০৭ =“ ০-৪ 
আবার গোঁলক্টির ক্ষেত্রফল 4৭2০ বর্গ সে. মি. 
4ুগ-92 বৰ্গ সে. মি.= 861 বর্গ সে. মি. € 


-*  গোলকের ক্ষেত্রফল £ চোঙের ক্ষেত্ফল= 86 £ 447-9 21], 
উদ্বা. 7. নির্দিষ্ট ব্যাসের একটি গোলকের আয়তন উহার সমব্যাসবিশিষ্ট একটি 
চোডের আয়তনের % অংশ। চোঙটির উচ্চতা উহার ব্যাস অপেক্ষা শতকরা বর্ত 
অধিক হইবে? 
উঃ মনে কর, গোলকটির ব্যাস- ৪০ একক। 
+ গোলকটির ব্যাসার্ঘ- একক। 
*"* গোলকটির আয়তন -4$গও ঘন একক । 
এখানে চোঙটির ভূমির ব্যামার্য=% একক) মনে কর চোঙটির উচ্চতা”! 
একক। - 
“.* চোঙটির আয়তন=গ.%2,/ ঘন একক 
শর্তান্থসারে, 
$% ৭.2 ঘন একক-$%৪ ঘন একক Er 


বা, 30 


চোঙটির উচ্চতা-.52 একক। 

**  চোঙটির উচ্চত। উহার ব্যাস অপেক্ষা (52-%) একক 
22 
বা, চ একক বেশি হইবে। 


রা 
এখন চোউটির ব্যাস 2% একক হইলে উহার উচ্চতা ব্যাস অপেক্ষা Ee একক বেশি y 
ৰা. 

* 818 2 2 2 ১2 2 22 22 _ & / ৃ 


চোঙটির উচ্চতা উহার ব্যাস অপেক্ষা 20% অধিক হইবে | 


পরিমিতি 118 
প্রশ্নমালা 4 এ 
1. একটি গোলকের ব্যাস ৪'5 সে. মি. হইলে উহার ক্ষেত্রফল এবং আয়তন 
নিয় কর। 
| 2, একটি গোলকের ক্ষেত্রফল 808 বর্গ সে. মি. হইলে উহার আয়তন কত 
বে? 
8. কোন গোলকের আয়তন 148?$ ঘন সে, মি. হইলে উহার ক্ষেত্রফল 


মিশ্ম কর। ই 
4, একটি গোলকের পরিধি যত .সেটিমিটার উহার আয়তনও তত ঘন সেটি- 


[মিটার । গোলকটির ব্যাসার্দ নির্ণয় কর। } 
5. % সে. মি. ব্যাসার্দযুক্ত কোন গোলকের ওজন ঘর পাউণ্ড হইলে এ 


[উপাদানের তৈয়ারী % সে.মি. ব্যাসযুক্ত গোলকের ওজন কত হইবে? 
6, কোন গোলকের আয়তনের সাংখ্যমান উহার ক্ষেত্রফলের সাংখ্যমানের 


[ঈমান হইলে গোলকটির ব্যাস কত হইবে? 
7. 8 সে. মি, 4 সে, মি, এবং চ সে. মি. ব্যাসার্দের তিনটি ধাতব গোলককে 


গালাইয়া৷ একটিমাত্র. গোলক তৈয়ারী করা হইল। নৃতন গোলকটির ক্ষেত্রফল 


বয় কর। 
8, 6 ইঞ্চি ব্যাসার্দ-বিশিষ্ট কোন গোলক হইতে ৪ ইঞ্চি উচ্চ এবং 6 ইঞ্চি ব্যাস- 


বিশিষ্ট কতগুলি চোঙ তৈয়ারী করা যাইবে? 

9. 11 সে. মি. দীর্ঘ 6 সে, মি, বিস্তৃত এবং 15 সে, মি. উচ্চ একখণ্ড ইন্পাত 
ইইতে 9 সে, মি. ব্যাসের কয়টি গোলক তৈয়ারী করা যায় ? y ও 
19, একটি গোলককে 16 সে, মি. উচ্চ একটি চোঙে রূপান্তরিত কর! হইল। 
দি চোঙটির ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্দের সমান হয় তবে চোওটির ব্যাসার্দ 


রি কর। 


11, একটি ফা 
&। গোলকটির উপাদানের আয়তন কত? 
12, একটি 4 ইঞ্চি ব্যাসার্দের গোলকের ওজন ৪ পাউণ্ড। একই উপাদানের 


বারী একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাস 10 ইঞ্চি এবং ভিতরের ব্যাস 6 ইঞ্চি 


লি উহার ওজন কত হইবে? 
জ্যামিতি/9 (১৭) 


পা গোলকের বাহিরের ব্যাস 19 সে, মি. এবং উহা! 2'5 সে. মি, 


.. 114 মাধ্যমিক জ্যামিতি 


13. ঢালাই লোহা নিমিত একটি গোলকের বাহিরের ব্যাস পর মিটার 
ভিতরের ব্যাস 6$ মিটার। এক ঘন ডেসিমিটার লোহার ওজন 4'5 কি গ্রা" 7 
গোলকটির ওজন কত হইবে? । gu 

14. একটি বৃত্তাকার চোঙের উচ্চতা 1 ফুট এবং ভূমির ব্যাস ৪ ইঞ্চি। 
অর্ধেক জলপূর্ণ আছে। এক ইঞ্চি ব্যাসবিশিষ্ট কতগুলি মার্বেল উহার মধ্যে জর 
চোঙের জল উহার কানায় পৌছিবে? | 

₹ 15. 19 দে. মি. ব্যাসবিশিষ্ট একটি চোঙারৃতি জলাধারের আংশিক 
আছে। উহার মধ্যে 6 সে. মি. ব্যাসের একটি গোলককে ফেলাতে ৫ 
সম্পূর্ণরূপে নিমজ্জিত হইল। ইহাতে জলাধারের জলতল কত উপরে উঠিবে? 

16. সমান ব্যাপার্জের একটি গোলক এবং একটি চোঙের আয়তন নয 
চোঙটির ব্যান উহার উচ্চত| অপেক্ষা শতকরা৷ কত অধিক হইবে? 

17. একটি গোলক এবং একটি ঘনকের ক্ষেত্রফল সমান। দেখাও যে ৫ 
আয়তন ঘনকটির আয়তনের 188 গুণ। (গ-৪'1416) 


০ 

17 

৩৬০ * LAS 

চি নি 

5 (Deptt of Extension 2 
[{ 

পর্ট a 


জি ক্কোতন্সিতি 


প্রথম অধ্যায় 
ত্ৰিকোণমিতি কোণ 1... 


( Trigonometrical Angle ) 
| 


জ্যামিতিক কোণ ( Geometrical 87819) £ দুইটি রশ্মি কোন বিন্দুতে 
‘মিলিত হইলে এ বিন্দুতে কোণ ( Angle ) উৎপন্ন হয়। রশ্মি দুইটির প্রত্যেককে ] 
উক্ত কোণের বাহু এবং নির্দিষ্ট বিন্দুটকে কোণের শীর্ষবিন্দু বলে! জ্যামিতিতে | 
যে কয়েক প্রকারের কোণ সন্ধে আলোচন! করা হইয়াছে তাহাদের মান 0° হইতে 
»এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ত্রিকোণমিতিক কোণের যে কোন ধনাত্মক 


180 

অথবা খণাত্মক মান হইতে পারে। নিম্নে ত্রিকোণমিতিক কোণের বিস্তারিত lb 

আলোচনা করা হইল। I 
ত্ৰিকোণমিতিক কোণ ( Trigonometrioal Angle): কোন রেখাংশ | 


উঠার উপরিষিত কৌন বিশুকে কে কযা অব দা ৰ 


পরিমাণকে ভ্রিকোণমিতিক কোণ 
আবর্তনকারী রেখাংশটির প্রাথমিক এবং 
আরভিক ৰাহু (Initial Side) এবং 


( Trigonometrical Angle) বলে। 
শেষ অবস্থানকে যথাক্রমে কোণটির 
প্রান্তিক বাহু ( Terminal 9৫9) 


116 মাধ্যমিক জ্যামিতি ২ 
বলা হয়। রেখাংশটি যে বিন্দুতে আবৰ্তিত হয় তাহাকে কোণটির শীর্ষবির্ণ, 


(Vণrtex ) বলে। 


" P 
টির রি Bal J 
A EE 
£X০0P=0 (থিটা) £X0P=29.180" +0 
(a) (৪) 
0 সহ H 
P 
4১০৮৯ -—9 
(a) 
ER! ১৫ 
Rl 
NS 
রী 
৯০৮২ -9.180”_6 ZX0P= -4.180°—0 
(0) 0 


Fr 

) 0 

মনে কর, 6চ রেখাংশ ০ বিন্দুকে কেন্দ্র করিয়া আবর্তিত হওয়ায় Ll 

উৎপন্ন হইয়াছে ত 
| অতএব £১৫০৮-এর প্রারভিক বাহু ০x, প্রান্তিক বাহু oF 


র্ঘ* 
সকল কোণ উৎপন্ন করে তাহাদের ধনাত্মক কোণ বলে। এখানে (৪), রর | 


ত্ৰিকোণমিতি 117 
মান যথাক্রমে ০, (9.180°46) এবং (£.180°+06); অপরপক্ষে যদি তঢ রেখাংশ 
উহার প্রাথমিক অবস্থান ০৯ হইতে ঘড়ির কাটার ঘূর্ণনের অভিমুখে ( clockvwiee 
ir৪০i০॥০ ) খুরিয়া যে কোণ উৎপন্ন করে তবে তাহাদর খণাত্মক কোণ বলে। 
(0), ৫) এবং 0) চিত্রে প্রদশিত কোণগুলি প্রত্যেকেই বণাত্মক এবং উহাদের মান 
বথাক্রমে (-9); (= 9.180°—0) এবং (-4.180°_ 0). - 

সম-প্রান্তিক কোণ (0০692001751 Angle ) ও 
/ দি আবর্তনকারী রেখাংশ নির্দিষ্ট শীর্ঘবিন্দুতে এইরূপ কতকগুলি কোণ উৎপন্ন 
করে যাহাদের প্রারম্ভিক বাহু এবং প্রান্তিক বাছ একই স্থানে অবস্থান করে তবে উক্ত 
(কোঁণগুলিকে সম-প্রান্তিক (Coterminal) কোণ বলে । 
মনে কর. পার্খের চিত্রে 56 রেখাংশের আংশিক আবর্তনের ফলে উৎপন্ন ধনাত্মক 
/১৫০৮-৪ অতএব উক্ত চিত্রানুষায়ী 
9, (.৪.180+9) এবং_ (9.180° 
6) কোণ তিনটি স্পষ্টতঃই সম- 
প্রান্তিক কোণ বলিয়া পরিগণিত 
হইবে। যদি শৃন্ত অথবা কোন অখণ্ড 
সংখ্য। হয় তবে (18049) স্থত্রের 
. দ্বার! লব্ধ কোণগুলি সম-প্রান্তিক কোণ 
হুইবে। ইহা ব্যতীত দুইটি সম-প্রাস্তিক কোণের বিহ 
যে কোন সরল গুণিতক হইবে। 


কোণের গরিগাগ ( Monuroment of Anglo) ভরাবাগগিতিত 


মি বিজি পদ্ধতিতে কোণের গর দ্ধ বরা হা। (0 ধা 
Xagosimal System ), (1) শতক পদ্ধতি (0৩. ১৬৬৩৬) 


নি) বৃত্তীয় ১44 0000 |101)। QR ধা ৬ 
কো 


ছ। ণ (ও 
পদ্ধতিগুলি নিয়ে আলোচনা ও rn 4819) বলিয়া গ্রহণ কর! 


() 
২ ষষ্টিক পদ্ধতি এই 
হায় উরি 1১ পদ্ধতি এক সমকোণকে 90টি দর্ধাক্স অং 
একে এক ভিত (1) হিমানে লওয়। হয়। এক ভিত্রিক্ে চা 


ওটি সমান অং 
মান ই ভা করিলে প্রতিটি অংশকে এক মিনিট (1) এবং 


য়াগফল সর্বদাই (2.180°)-এর 


118 মাধ্যমিক জ্যামিতি 


প্রত্যেক মিনিটকে 60টি সমান অংশে বিভক্ত করিলে প্রতিটি অংশকে এক সেকেণ্ড 
সন) চান সেকেণ্ড (6০)-] মিনিট (1) 

60 মিনিট (60')=1 ডিগ্ৰী (1°) 

90 ডিগ্রী (90)=1 সমকোণ। : 

৫) শতক পদ্ধতিঃ এই পদ্ধতিতে এক সমকোণকে 100টি সমান রর 
বিভক্ত করিয়া প্রতিটি অংশকে এক গ্রেড (19), এক গ্রেডকে 100টি সমান ভাগে টা 
করিয়া প্রতিটি ভাগকে এক মিনিট (1) এবং এক মিনিটকে 100টি সমান অংশে 
বিভক্ত করিয়া প্রতিটি অংশকে এক সেকেণ্ড (৮) হিসাবে লওয়া হয়। অতএব, 

100 সেকেণ্ড (190)-] মিনিট (1) 
100 মিনিট (100)={ গ্রেড (19) 
100 গ্রেড (1009)=1 সমকোণ । 
ষষ্টিক ও শতক-পদ্ধতির মধ্যে সম্বন্ধ £ 
সংজ্ঞাহুসারে, 9০] সমকোণ এবং 1009= 1 সমকোঁণ। 
90°=1009 বা, I= ং 


8 08564 সমকোণ২ (8564 ৮ 100): এ সমকোণ = 1009) 


+6964100) (.. 1100), 
UG Eh 


(5 
২৪৪%+-96+0৯-8552640৯, 


" 8" 21" 281 ৫5” কোণটিকে গ্রেড, মিনিট এবং সেকেণ্ড প্রকাশ কর ॥ 
উঃ 11” ও চালক 


2717 ্ 
=115 HEE) 


1=100 


=115°+ 187+ 4 115°. 75" 
4 60, 


=115°+ 5 _1845° 845 10 09 10% 
০০ এ] 


এ Cia 
128,028) = 1980 4 194 1 


=1280+19+ (x এট 1289271050 S000 


ঠ ত্ৰিকোণমিতি f 119 
উদ্দা. ৪. 59 19 ৪9-কে ডিগ্রী, মিনিট এবং সেকেণ্ডে প্রকাশ কর। 
উঃ ৮৪ 19 99-৮০+1গ4+99-5৪ 1117 পেত) 
টু র্ রি 

২৮০4-19-6০ { 1929 ) 80929 

THO =5" + \ 00x 100 10000 
=5? +" কব 5" 9. i 

+1299 = 512299 (5 1999 X ) 
=4'61061°= 4°+"61061°=4°+ (61061 X 60) 
=4°+36"6366'=4°-(864'6366)' 
= 4°4-36'+'6366'=4°-+36'+ (6366 x 60)" 
=4"+36'+38'196"=4°36'38"196". . 
উদ্বা. 4, দুইটি কোণের যোগফল 196 এবং বিয়োগফল 10%; কোণ দুইটিকে 


এককে প্রকাশ কর। 
উঃ মনে কর, বৃহত্তর কোণটি 9 এবং ক্ষুত্রতর কোণটি ॥*. 
100 


5 09 172 
এখানে, কোণ দুইটির যোগফল=126 =196X y= 140° (- r= 


L. 2+y=140 0 273 0) 


আবার কোণ দুইটির বিয়োগফল-৪0% 
5৪ (ii) 


“. 2-y=80 
[৫)+6)] করিয়া, 28=220 বা, 2=110 

এঘন (1) সমীকরণে &= 110 বসাইয়া. /-140--140-110-80 
কোণ দুইটির নির্ণের মান যথাক্রমে 110% এবং 30°. { 
+5. প্রয়াণ কর যে, একটি সম দশতুজের প্রতিটি কোণের গ্রেডের সংখ্যার 

২ একটি সুষম যড়তূজের প্রতিটি কোণের ডিগ্রীর সংখ্যার অনুপাত £ 8. 


8. £ সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্থঃকোণগুলির যোগফল 
= (2-4) সমকোণ। 


১* 10টি বাহু-বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির যোগফল 
= (9.104) সমকোণ = 16 সমকোণ। 


৮: স্থযম বহুভুজের অস্তঃকোণগুলি পরস্পর সর্বসম, অতএব স্্যম দশতৃজের 


কোণ-16 সমকোণ 1% 90°=144" 
- 10 


190 L মাধ্যমিক জ্যামিতি 


০ 9 
এখন i= 3 অতএব 144°= 144 x = 1600 


আবার সুষম বড়ভুজের অস্তঃকোণগুলির যোগফল = (2.6 - 4) ৮: নমো! 


* সৃযম ষড়ভুজের প্রতিটি কোণ-৪ কোণ 90° 190° 


- সম দশতুজের একটি কোণের গ্রেডের সংখ্যা 160 4 
হম যড়ভুজের একটি কোণের ডিগ্রীর সংখ্যা” 120" 8 
বৃত্তীয় পদ্ধতি ( Circular System )১ af 
কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ধ্যবিশিষ্ট চাপ উহার কেন্দ্রে যে কোণ উঁ* 
করে তাহাকে এক রেভিয়ান (7888155) বলে। j 
মনে কর, ০ কেন্দস্থ বৃত্তের ব্যাসার্ঘ ৮ এবং = বিন্দুটি উক্ত বৃত্তের পর্ন 
উপরিস্থিত যে কোন একটি বিন্দু। নি 
* B করিয়া, তম রেখাংশের ০ বিন্দুতে A08৪ রর 
রর এইরূপে অংকন করা হুইল যাহাতে /৪. Ww 
A শৰ্ঘ্য ?-এর সমান হয়। তবে 48০৪ রা 
এক রেডিয়ান হইবে । এক রেডিয়ানকে রর 
... 4? লেখা হয় এবং ইহাকে বৃত্তীয় কোণের.এ 


2 


গ্রহণ করা হইয়াছে। 


র্‌ বৃত্তের পরিধি উহার কেন্দ্রে গন রেডিয়ান কোণ গঠন করিবে। অপরপর্ষে % 


পরিধি উহার কেন্দ্রে 30০ কোণ উৎপন্ন করে। 
2 রেডিয়ান= 360° 0 
ৰা =860° 180° 2. i 
বা); এ! রেডিয়ান = বিজ SEL সমকোণ । 


(1) নং শর্ত হইতে বলা যায় যে, 
2 
ন সমকোণ হইবে। গা এবং 


ণটির রা 
ধে-কোন বৃত্তের ক্ষেত্রেই রেডিয়ান পেজ 
একটি ঞুবক কোণ। 


শমকোণ উভয়েই এরবক বলিয়া “এক রো! 


ত্ৰিকোণমিতি তি 
মাক Sha 


1 রেডিয়ান= ৫ সমকোণ ; 
*, গরেডিয়ান=2 সমকোণ= 180° [ (1) নং শর্ত হইতে ] 


ভিউ 
ক ব্য 8-14159 


= 57'2958° (প্রায় ) =57°17'45" (প্রায়) 
? 
এ সমকোণ--£ রেডিয়ান; “* 1 সমকোণ = রেডিয়ান ] 
7 এ দন রেডিয়ান-0'01৭458 রেভিয়ান। 


৭5010157453 
Ps Is 8) ERLE 0:00099 রেডিয়ান। 
দ্রষ্টব্যঃ কোণের পরিমাপের ক্ষেত্রে “রেডিয়ান' একক-টি “ডিগ্রী” অথবা ‘গ্রেড’ 
1 অধিক বাস্তবধৰ্মী বলিয়া গণিতশাস্তে ইহার ব্যাপক প্রয়োগ দেখা যায়। 
ন’ এককে প্রকাশ করা হয় তখন সাধারণতঃ কোণটির 


| উহার সংকেত ‘০’ উহ থাকে। উদ্দাহরণদ্বরূপ, ৪০% 
গ্-শ্রূপে প্রকাশ করা 


একক অপেক্ষ 
“যখন কোন কোণকে “রেডিয়া 


মানের সহিত.“রেডিয়ান” অথব 


45°, 60°, 90°, 180. *কোণগুলিকে যথাক্রমে ক ন বু 3’ a 


এহয়। এক্ষেত্রে T= লগা রেডিয়ান= 180" 9 
উদদা. 6. কোন স্থহ্মকোণী ত্রিভুজের ভুমি-মংলগ্ন কোণ দুইটি যথাক্রমে হি এবং 


’ গর ; ত্রিভুজটির কোণগুলিকে ষষ্টিক প্রণালীতে প্রকাশ কর। 


4 I 
উঃ এক্ষেত্রে =180 নী; 4 x 180°=48° 
0° = (59})°=58°20' 


অনুরপে 8 = * 180 = 


ত্রিভুজটির শীর্বকোণ-189 ০_(48০+58201) 
21801012018 2) 


199 মাধ্যমিক জ্যামিতি 


উপপান্য ঃ কোন বৃত্তের কোন চাপের দৈর্ঘ্য এবং উহার ব্যাসার্থের' 
অনুপাত এ চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রহ্থ কোণের বৃত্তীয় মানের সমান 
হুইবে । 
উঃ। ০-কে কেন্দ্র করিয়া ? ব্যাসার্ধ লইয়া একটি বৃত্ত অঙ্কন করা হইল । 
2 
ই মনে কর, উক্ত বৃত্তের 49. রিপা, ? 
এবং AC চাপের দৈর্ঘ্য =ঃ। 
** £A0B=1 রেডিয়ান ( সংজ্ঞান্ুসারে )। 
A যেহেতু, 48০০ এবং £/A০৪-এর অনুপাত" 


উহাদের সম্মুখস্থ চাপগুলির দৈর্ঘ্যের অন্ুপাঁতের সমান; 
অতএব, 


4A0C_ AC চাপের দৈর্ঘ্য 44০০ ৪ ও 
== রা => বা, £০০৯-১৫ ZAOB 
44০8 ন৪ চাপের র্যা 2808 - fh £৯০০-৪ 


৪ 


রি 4৯০০- রেডিয়ান ... 0) [৯489৪] রেডিয়ান ] 


যদি 4০০৪ রেডিয়ান হয় তবে ()নং শর্ত হইতে বলা যায় থে” 
$ রেডিয়ান=$ রেডিয়ান বা, 0=8, 


রুবি ব্যাদার্ধ 
উ উদ. একটি বৃত্তের ব্যাসার্ধ 50 সেমি.| উহার যে চাপ কেন্দ্রে 144” কোণা 
পন করে তাহার দৈর্ঘ্য নির্ণয় কর। 71 
উঃ ফেহেতু 180+--গ রেডিয়াঁন .- 
০144৩ হান _ধুগ 
নি বেডিয়ান-- রেডিয়ান 


আবার, 99. নী 
বা, ৪৯79 f (1) 


[ এখানে ৪ কেন্দন্থ কোণের বৃত্তীয় মান!) 


ত্রিকো 198 
এখানে ?=50 সেমি.,- ৪০ এবং $= চাপের দৈৰ্ঘ্য= ? 


(1) হইতে, ৪=50 % ন সে.মি." 
=40গ সে.মি.=40X38'14 সে. মি.=>1925'6 সে. মি. 
উদ্দা, ৪. কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সে.মি.; উহার 6 সে.মি. দৈর্ঘ্যের চাপ’ 
কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহা ডিগ্রী ও মিনিটে নির্ণয় কর। (=). 
gt [ ল, 9.:61] 
£| মনে কর, 6 সে.মি. দৈর্ঘ্যের চাপ বৃত্তটির কেন্দ্রে 9 রেভিয়ান কোণ উৎপন্ন 
করে। এখানে বৃত্তের ব্যাসার্ঘ-৮-10 সে.মি, এবং বৃত্তের চাপ=5= 6 সে.মি. | 


আমরা জানি, 0১ রঃ = 6 সে.মি. _38 
Ll 10 সেমি, 5 


উৎপন্ন কোণ রেডিয়ান= 5 ২ 2 7 রেডিয়ান-180) 
5 চট গা নহ) 
৪১৫৪6” 8X17x36° 878° 68791 
ভা নায় সা 
নির্ণেয় কোণ = 8491 না 
যথাক্রমে 607 


উদদী, 9. দুইটি. বৃত্তের সমান সমান দৈর্ঘ্যের চাপ উহাদের কেন্দে 
এবং 75° কোণ উৎপন্ন করে। বৃ দুইটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় কর। 


যা 


উ£। এখানে 60°=60% 55 রেডিয়ান-$ রেডিয়ান এবং 


= ALE DT st 074 এ 
15°=75 95 রেডিযান চর রেডিয়ান। (a 7% রেডিয়ান) 


মনে কর, 11 এবং 12 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্বের' ৪ দৈর্ঘ্যের চাপ উহাদের কেন্দ্রে 


যথাক্রমে চব রেডিয়ান এবং ৪ রেডিয়ান কোণ উৎপন্ন করে! 
8 3 ০৮028 
22 রায় রাজি বা, n= eee (i) [ ৪ 
৪ গু 
19 রা 
bet চগ্r2= 128 বা, এ ২:০0 


আবার, == = 
12 172 


194 মাধ্যমিক জ্যামিতি 


i le ies 
খন {| করিয়া না ড৮ উট; টি 
DT | 
নির্ণেয় অনুপাত= £ 4. 
তকএবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে ন্বন্ধ £ 


1009 =একক সমকোণ, ন রেডিয়ান =এক সমকোণ। 


+. 1009= গ্রেডিয়ান বাঃ 1- টি রেডিয়ান ; অর্থাৎ, 19 


আবার, এ রেডিয়ান= 1009 বা, 1 রেডিয়ান= 5 


অর্থাৎ 16 =; 


Te 
200 


8 
উদ. 10. কোন ত্রিভুজের কোণগুলির বৃভীয় মানের অঙ্পাত 3£6£. 
বৃহত্তম কোণটির মান গ্রেডে প্রকাশ কর। 


উঃ: মনে কর, ত্রিভ্ুজটির কোণগুলি যথাক্রমে 3০০১ 5০ এবং ৪৪ 
৮ 82০75০০48৩০লক্ষণ ( 


গ*=9 সমকোণ ) 
tb Gr UE ০৯3 
ত্রিভুজটির বৃহত্তম কোণের মান --8, নস : 
(90) ae [900 ) 
ll হ-(152)-2% 
বৃহত্তম কোণটির নির্ণের মান-100 গ্রেড । 


কোণের তিনটি এককের মধ্যে সন্বন্ধ 8 পূর্বে আলোচিত ** 
তিনটি হইতে পাওয়া যায় 


90°=1 সমকোণ ঢ় পা সমকোণ ; *০৯% সমকোণ। 


০ ০] বাত 
বে 1 = সমকোণ এ (i) 3 19 -1)ট সমকোণ $s (ii) 5 


2 
নিই শমকে (6) 


 ভ্রিকোণমিতি 9৮, 
যনে কর, একটি নির্দিষ্ট কোণের পরিমাপ যষ্টিক পদ্ধতিতে 79০, শতক টিন 
5০ এবং বৃত্তীয় পদ্ধতিতে ৪৭ 
এখন 7১০) সমকোণ [ 0) হইতে]; ০785 সমকোণ [ (8) হইতে] 
6-2 দমকোণ [ (5) হইতে] 


গা 


79 সমকোণ-:৪ 2B 
05 0:9-519 39 _ _ গা 
তানুসারে, D0=G"=R বা,৪০ ৭ 100 কো = লক 


70. প্র 


J £30 "IOUT প্ 
ELL) রর 
উদ্দা. 11: একটি চতুভূ'জের কোনগুলি যথাক্রমে ০, ১ 20৮ রং ue 


হইলে £-এর মান কত? 
$ 9=900 ON 
উঃ এখানে, 1009=900 বা, 1? [১ 


10০০ (2৫৯ 9]. 0. 
9.9 540 fi) 


আবার গ*= 1800. 
0 202 (৮ 1800. 12০ 

= 4 87০ _ (গ্িন 80) 

রঃ 15 TAB 88৭77 


০. ০ টি 
সামা লা টগর সমকোণ 


বা, 2 +০*+180-860+ 


বাঃ 2৪-940 290. 


উদ্দা, 12. কোন ত্রিভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণ অপেক্ষা 668 গ্রেড 
বেশী। যদি উহার ক্ষুদ্রতম কোণের ডিগ্রীর সংখ্যার এবং বৃহত্তম কোণটির বৃত্তীয় 
মানের সংখ্যার অনুপাত 60 হয় তবে ত্রিভুজের কোণগুলি ডিগ্রীতে নির্ণয় কর। 
উঃ এখানে 100?-90 বা 1০008 
রি (৪া)-(668% = 60 : 
মনে কর, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটি ৪ এবং বৃহত্তম কোণটি (৪460) 


196 মাধ্যমিক জ্যামিতি 
০ (2460) 
0757 74 2৮469 ই 2289, «। 


, ক্ু্রতম কোণটির ডিগ্রীর সংখ্যা 60 


বৃহত্তম কোণটির বৃভীয় মানের সংখ্যা ন 


2 60 1805 60 
SL (+60)দ= বা, (০+60)7 ৯ 
150 
এ LA Balto ০৪০ 
». ৪৭607 বাঃ 82৮৩ é, 


নাঃ ত্ৰিভুজ টির ক্ষুদ্রতম কোণ. 30°, বৃহত্তম কোণ =(14+60)"=90° 
এবং অবশিষ্ট কোণ= 180° (30°+90°) = 60 
বিবিধ ঃ 
উদ্দা, 13. চ$ ফুট উচ্চ “কজন লোককে আধ মাইল দূরে অবস্থিত কোন বিশু 
হইতে দেখিলে এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাহার পরিমাণ ষষ্টিক পদ্ধতিতে 


নির্ণর কর। Cail 
উঃ মনে কর, ৮৩ লোকটির অবস্থান এবং ০ পর্যবেক্ষণ বিন্দু। 
Q ৮০ ফুট = হু 
০৭=পর্যবেক্ষণ বিন্দু হইতে লোকটির 
দিন দত মাইল-$৯৫709৪ ফুট 
৮. ৯6৫0 ফুট 
এক্ষেত্রে ৮০-এর 


ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ইত্রচাপ বলিয়া ধরিতে পারি। 5 
3. ফুট এবং বৃত্তের ব্যাসার্ধ = 2640 ফুট । 


৪-._ বৃত্তের চাপের দৈর্ঘ্য 
বৃত্তের ব্যাসার্ধ 


= 1১180 
-** 4489০ ডিন টি 


ত্ৰিকোণমিতি 127 

উদী, 14. চন্দ্রের ব্যান পৃথিবীপৃষ্ঠে 81 কোণ উৎপন্ন করে, যদি চন্দ্রের ব্যাস 

2160 মাইল হয়, তবে পৃথিবী হইতে চন্দ্রের দূরত্ব কত ? : (7= 

'উঃ মনে কর, চন্দ্রের কেন্দ্রবিন্দু ০ এবং ব্যাস /£9 [ চিত্র নিজে আক। ] ls 
পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত P বিন্দুতে 81 কোণ উৎপন্ন করিয়াছে। 


+48 ব্যাস 
ZAPO=}.31=( X80) = ১৪৮৮ f 
! _ (2৮ 60 X 180 রেডিয়ান। 


এখানে *০ চন্দ্রের ব্যাসার্ঘ 7৯১ মাইল-:080 মাইল এবং ০৮-পৃথিবী 
“পৃষ্ঠ হইতে চন্দ্রের কেন্দ্রবিন্ুর দূরত্ব। যেহেতু ০৮-এর তুলনায় ০/ খুবই ক্ষুদ্র অতএব 
_কে ০5 ব্যাসার্যুক্ত বৃত্তের ক্ষুদ্রচাপ বলিয়া গণ্য করা যাইতে পারে। 
0A=1080 মাইল এবং ”-০৮-? 


OA 


2] 
6 লু 
এক্ষেত্রে, 8= 560X160 * 
1080 মাইল। 


৪ 2] 
বিধির, 478 0.7=$ বাঁ, £52660৯390 
080 X 2X 60.x 180 
121 মাইল ( না =) 


চৈ] 


755 
বা, 7=239436'9 মাইল । 
উদদা. 15. কোন বিমানের চালনচক্রের কেন্দ্র হইতে উহার ফলকের অগ্রভাগের 
‘দূরত্ব 74 সে. মি. এবং চক্রটি প্রতি মিনিটে 2400 বার আবৰ্তিত হয়। প্রতি সেকেণ্ডে 
-ফলকটির অগ্রভাগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। (*=38'149) 


9400 
উঃ এক সেকেওডে চক্রটির আবর্তন সংখ্যা = = 
এক্ষেত্রে চক্রটির ব্যাসার্ঘ-৮-৭৫ সে. মি. এবং পরিধি=”. 
মি.=465'016 সে. মি. 


=2X8'142%174 সে. « 
চক্রটির একটি আবর্তনে উহার ফলকের অগ্রভাগ 465'016 সে, মি, দূরত্ব 


+ চি আবুল বরফের. অগ্রভাগ বির্তক ৭00 
465'016 X40 মে. মি._196:0064 মিটার | 
.. নির্ণের দূরত্ব_196006 মিটার। 
উহাদের অক্ষাংশ যথাক্রমে 


উদ, 16. কাশ্মীর কন্যাকুমারীর উত্তরে অবস্থিত এবং 
পৃথিবীর ব্যান 12870'9 কি. মি. হইলে কন্তাকুমারী হইতে 
=P ) 


ওম এবং 8৪'ম ; 
কাশ্মীরের দূরত্ব নির্ণয় কর । (ন 


8 মাধ্যমিক জ্যামিতি 


উঃ মনে কর, কাশ্মীর ও কন্তাঁকুমীরীর মধ্যবর্তী স্থানের চাপের চাপের দৈর্ঘ্য ৪. 
৪ দৈর্ঘ্যের চাপদ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ-(8%”--৪৯- 29°. 


(8171 9০ 29? 
এখন 080 বা 99180, 


এখানে পৃথিবীর ব্যাসার্ব-?-$৯198%09 কি. মি. এবং স্থান দুইটির মধ্যবর্তী 


997 
চাপ ছার! বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় আদল 


av 29.29 
এখন ৪76 বা, ৪১9870৯50৭৯ কিলো মিটার 


=} %6517'17 কিলোমিটার 
= 8958'5685 কিলোমিটার । 
কন্যাকুমারী হইতে কাশ্মীরের দূরত্ব =8258'585 কিলোমিটার । 


প্রশনমাল। 1 


I. জ্যামিতিক কোণ এবং ত্রিকোণোমিতিক কোণের সংজ্ঞা দাও। সম-প্ৰান্তিক 
কোণ কাহাকে বলে? 


2- (৪) রেডিয়ানের সংজ্ঞা লিখ । প্রমাণ কর যে, 


রেডিয়ান. একটি ধ্রুবক কোণ ॥ 
ইহার মান যাষ্টিক পদ্ধতিতে প্রকাশ কর। 
(6) একটি ঘড়ির মিনিটের কাটাটি ও) 50 মিনিটে এবং (3) 6 ঘণ্টায় কত 
বেডিয়ান ঘুরিবে? 


8, একটি কোণের ডিগ্রী, এবং রেডিয়ানের স 


খখ্য। যথাক্ৰমে 2, / এবং ৪ হইলে। 
| দেখাও যে, 2771 9: 

2. 
4. নিষ্লিখিত কোথগুলিকে গ্রেড, মিনিট এবং সেকেও্ে প্রকাশ কর £ 
€9 45: (6) 189৮9. সমকোণ (i) 96°45 (iy) 


—37°10'12" 
০991255/ (3২ Bare টা ০ 5 
(v) 119°89'258" (vi) ২40) নি (vil) ন 
5, নিয়লিখিত কোণগুলিকে ডিগ্রী, মিনিট এবং সেকেণ্ডে প্রকাশ কর £_ 
() 459 (i) 30°95 (i) 


7813075 (iv) 24009862 
5 চাকা 
[$)] ৰ (vi). লী (vii) দ্য (viii) 81410, 


ত্রিকোণমিতি টা 


9. নিম্নলিখিত কোণগুলিকে রেডিয়ানে প্রকাশ কর £ 

(i) 993° (ii) 110° (iii) 48°15’ (iv) 9188৭. (v) 52°97'10" 
(vi) 150° (vii) 4192250 (vil) 783 88338. 

7. কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত 8 £ 5 £7; উহার কোণগুলিকে ডিগ্রী 
এককে প্রকাশ কর। 

8. একটি সমদ্বিবাহ ত্রিভুজের প্রত্যেকটি ভূমি-সংলগ্র কোণ শীর্ষ কোণের 19 গুণ। 
উহার কোণগুলিকে ভিগ্রী মিনিটে প্রকাশ কর ।' 

9. একটি চতুভূ্জের কোণগুলির অন্পাভ 1 £  £ 8 ££ হইলে শতক পদ্ধতিতে 
কোণগুলির মান নির্ণয় কর। 

10. কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত গ£ 6:85 ত্রিভুজটির বৃহত্তম 
কোণটিকে বৃভীয় পদ্ধতিতে প্রকাশ কর । [0C.U.’49] 

11, কোন ত্রিভুজের কোণ দুইটি যথাক্রমে 3796 এবং 59975 হইলে তৃতীয় 
কোণটিকে যাষ্টিক যটিক পদ্ধতিতে প্রকাশ কর। 


12. একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে চন এবং 8*; উহার তৃতীয় কোণের 


বৃত্তীয় মান বাহির কর। 

13. কোন ত্রিভুজের একটি কোণ 60 এবং অপর কোণটি দু ; তৃতীয় কোঁণটির 
সান শতক প্রণালীতে প্রকাশ কর। 

14. যদি কোন ত্রিভুজের দুইটি কোণের বৃভীয়মান যথাক্রমে ঠ এবং & হয়, ভবে 
তৃতীয় কোণটি যষ্টক মান নির্ণয় কর। 

15, কোন সমকোণী ত্রিভুজের সুস্মকোণঘয়ের বিয়োগফল , কোণ দুইটিকে 


ডিগ্রীতে প্রকাশ কর। 
16. দুইটি কোণের বিয়োগফল 1 এবং উহাদের বৃভীয় মানের যোগফল 1 


ক্েডিয়ান, কোণ ছুইটিকে ডিগ্রীতে প্রকাশ কর। 
17. ছুইটি কোণের যোগফল 135° এবং উহাদের বিয়োগফল 100 5 কোণ 


ছইটির য্টিক এবং বুীয় মান নির্ণয় কর। 
18. দুইটি কোণের যোগফল এবং উহ।দের ৰিরোগফল 19080 ১ ভিগ্রী- 


মিনিটে কোণ দুইটিকে প্রকাশ কর। 
জ্যামিতি/9 (১০ম) 


149 মাধ্যমিক জ্যামিতি 
14. sin20+8in*0=1 হইলে দেখাও ঘে tan*6 - tan26 = 1. 


6 sin6 — 83 00989 
15. 5 tan 0=4 SEED এর মান নির্ণয় কর। 


p ?) Bin6 — q cos@ 
0=— — —- 
16. tant নর হইলে নিট এর মান নির্ণয় কর। 


17. ৪1020 tan 4-00820 ০০%049 9. 0 ০০৪ 9 রাশিটিকে (৪৪9 এর 
মাধ্যমে প্রকাশ কর। 


2 2 
18. 2৫ ৪৪০9 এবং /=} an 9 হইলে দেখাও যে; - ০ 
a 


19. sin 94০০99- এবং sec 9+-০089০ ০-৫? হইলে দেখাও ষে 


a(p® — 1) = 97. 
20. tan6fsin0=m এবং 


LH 
m2 —ne=4V/mn. 


21. cos ০-৪০ 0=V2 8in0 হইলে দেখাও যে ৪ 94০008 ৪» 
V2 cog 0. 


tan 0—-8in0=n হইলে দেখাও যে 


তৃতীয় অধ্যায় 
কয়েকটি কোণের ত্রিকোণমিতিক কোণান্তুপাত 
( Trigonometrical ratios of certain angles ) 


80, 45", 60°-এর ত্রিকোণমিতিক কোণান্থপাতগুলি 
লকে 
নিৰ্ণয় কর! যায়। নিয়ে ও সকল কোণাঙুপাতগু "4 


লির নির্ণয় প্রণালী দেওয়া হইল। 
৪০'-এর ত্রিকোণমিতিক কোণান্তুপাত £ মনে কর 


ওয়া হইল যাহাতে ০P=% 
হয়। এখন চ-বিন্দু হইতে তম বাহুর উপর চা 2 


ত্ৰিকোণমিতি ? 148. 


এখন চ-কে ০ পর্যন্ত এরূপে বধিত করা হইল যেন P॥u= ॥০ হয়। 0 অঙ্কন: 
করা হইল। এক্ষেত্রে AR0M এবং £১০০।/ সর্বসম | 


. 00M = 60°. B 

“1080০ একটি সমবাহ ত্রিভুজ । 5 

এ .OBP== 
৮-169. > তা, 

বা, 922=2.PM 
বা, PM=:. ০ Viz iN 
এখন, । /১০51এ-এর ক্ষেত্রে, eS 
60 

PM? + 0M2= OP, ৫ 
বা, 24+0M2= (22) ০ 


বা, 042-4০ -22০-829 


011-1/8:0-1/8 
9 


6০৪ 30 টা? গর 
চপ 2 HET 

5550 -0/-782৯78" , 
০__ OM _4/3-2. 

cot 80 = চা মাটির V8. 


oer OF a 0 EL 
0:30, oM V3e %৪" 


90880 30° = ——_ = —=2. 


45'-এর ত্ৰিকোণমিতিক কোণান্দুপাত £ মনে কর, /A0B=45", 
উহার ত তন বাহুর উপর এরূপ একটি বিন্দু ॥ লওয়া হইল যাহাতে ০॥=% 
ইয়। এখন তন বাহুর 14 বিন্দুতে উহার উপর লম্ব অঙ্কন করা হইল। উক্ত ল্ষ- 
:শিধাটি ত বাহকে P বিন্দুতে ছেদ করিল। তাহা হইল সমকোণী ত্রিভুজ 2014-এর 
<0PM= 45° হইবে। 


130 মাধ্যমিক জ্যামিতি 


19. দুইটি কোণের যোগফল 114”) যদি উহাদের একটি কোণের গ্রেডের মান 
অন্তটির ডিগ্রীর মানের মানের সমান হয়, তবে কোণগুলির বৃতীয় মান নির্ণয় কর। 

20. 136°-কে এরূপ তিনটি অংসে বিভক্ত কর যেন প্রথম অংশটি দ্বিতীয় অংশ 
অপেক্ষা 2 কম এবং দ্বিতীয় ও তৃতীয় অং 

21. প্রমাণ কর যে, সুষম দশভূজের একটি কোণের ডিগ্রীর সংখ্যা এবং স্থযম 
পঞ্চতুজের একটি কোণের গ্রেডের সংখ্যার অনুপাত 6:5, 


22. দেখাও যে, একটি সষম নবভুজের প্রতিটি কোণের ডিগ্রীর সংখ্যার এবং 
একটি যম যড়ভুজের প্রতিটি কোণের তীয় মানের সংখ্যার অনুপাত 735 £ 11. 


শের যোগফল 190% হয়। 


24, ছুট ব্যাসযুক্ত কোন বৃত্তের 6 ইঞ্চি দৈর্ঘ্যের চাপ উহার কেন্দ্রে যে কোণ 
উৎপর করে তাহা ডিগ্রী ও মিনিটে প্রকাশ কর 

25, ই যাস OO কোন বের বেড অর Re RRS ছা 
টার একট রেখা হইতে পরবর্তী রেখার দূরত্ব (ইঞ্চিতে দুই দশমিক স্থান পর্যন্ত! 
য় কর। 


26. কোন বৃত্তের 100 সে, মি, দৈর্ঘ্যের চাপ উহার কেন্ত চঃ কোণ উৎপর্ন 
করিল। বৃত্তটির ব্যাসার্ধ নির্নয় কর । 


"9 অথবা ৪৫ হয় ভবৈ দেখাও নে 
y—a= 202 ] 
রি গলা [ D. B. BY 
£8. কোন ত্িভুজের একটি কোণ নু গ্রেড, অপর এ 
TT; 
তৃতীয় কোণটি 75 রেডিয়ান হইলে কোণগুলিকে 
29. একই সংখ্যাদ্বারা কোন ত্রিভুজের কোণগুলির একটিকে ডিপ্রীতে। 
'অপরটিকে গ্রেডে এবং অবশিষ্টকে বৃত্তীয় 


মানে প্রকাশ করা যায়। কোনগুলির বৃতীয 
মান নির্ণয় কর। 


80. 600 মিটার দুরে অবস্থিত একটি গাছ কোম বিন্দুতে ৪: কোণ উৎপন্ন 
করিল গাছটির উচ্চতা নির্ণয় কর। টস 


কটি কোণ রি ডিগ্রী এবং 


ডিগ্রী এককে প্রকাশ কর। 


ত্রিকোণমিতি তি 


81 
ত চজ্ পৃথিবীর উপরিস্থিত কোন বিন্দুতে 31° কোণ উৎপন্ন করে; পৃথিবী 
EE 939,000 মাইল হইলে চন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় কর | কক 
* খরমরুভূমির (অক্ষাংশ 98°N) বোষ্বের (অক্ষাংশ 1 
N র ংশ 19°N 
অবস্থিত । দি পৃথিবীর ব্যাস 12870'9 কিলোমিটার হয় “তবে বোম্বে টা 


ঈুমির দূরত্ব কত? 
৪8. একটি মোটরের প্রত্যেকটি চাকার ব্যাসার্ধ 49 সে.মি. চলস্ত মোটরটির 


টাকা মিনিটে 875 বার খুরিলে মোটরটির গতিবেগ কত হইবে? 
34. একটি জাহাজের চালনচক্রের কেন্দ্র হইতে উহার ফলকের প্রাস্তভাগের 
চ'5 মিটার। চক্রটি প্রতি মিনিটে 1000 বার আবতিত হইলে ফলকের রি 


তি সেকেণ্ডে কত দূরত্ব অতিক্রম করে। 
35. বিবেকানন্দ রোড এবং বিধান সরণীর সংযোগস্থলে উৎপন্ন বীকটি 959 
মিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তের 44 মিটার. দৈর্ধ্ের চাপের সমান বাঁকটি অতিক্রম করিতে 
একটি গাঁড়ীকে কত ডিগ্রী কোণে ঘুরিতে হইবে ! 
86. মনে কর, চন্দ নির্দিষ্ট রৈথিকবেগে পৃথিবীর চতুর্দিকে একটি বৃত্তীয় কক্ষপথে 
গু্ন্মিণ করে । এ কক্ষপথটি সম্পূর্ণরূপে খুরিয়া আসিতে উহার 273 দিন সময় লাগে। 
মিটার হয়: তবে চক্রের রৈখিক বেগ 


ঘি কক্ষপথটির ব্যাসার্ধ 384552 কিলো 
কি.মি /সেকেণ্ড এ নির্ণয় কর। 


দ্বিতীয় অধ্যায় 
হুন্মকোণের ত্রিকো ণমিতিক অনুপাত 

Trigonometrical ratios of an acute angle | 
ধনাত্মক সুক্্রকোণ A0B-এর প্রারম্ভিক বাহু 0A এবং প্রান্তিক বাছ 
উদ্ভ। ইহার মিট বাহুর উপরিস্থিত ৮ বিন্দু হইতে তম বাহুর উপর চাম লম্ব টানা 
ইইল। অতএব APOM সমকোণী ত্রিভুজ হইবে । 
এক্ষেত্রে দেখান হইবে যে, /A0B-এর প্রান্তিক বাহু 68-এর উপর বিন্দুর 
2 0 এবং ৮4. অনুপাত তিনটির 


খ L 2M ৰ 
বস্থান যে-কোন স্থানে হউক না কেন 569 02 এবং তM 


ত্যক্টির মান ধ্রুবক হইবে। 


[ 
২ মনে কর, 


139 মাধ্যমিক জ্যামিতি 
প্রমাণ £ উল বাহুর উপর ৮ ভিন্ন অপর যে 
P1 হইলে তম-এর উপর চা লম্ব টানা হইল 


এখন APOM এবং AP, OM, B 
এর মধ্যে, 


I 
কোন একটি বিদ্ধু 2, লওয়া হইল 


ZPOMS/ POM, (সাধারণ 
কোণ ) এবং 4814০4৮5140 


(প্রত্যেকে সমকোণ)। টি A 
"১: অবশিষ্ট £০৮14-অবশিষ্ট 2 । 
4975147, 
রা APoM এবং AP,0; লদৃশকোনী। 
/ + PM om _০৮ 
ur 7২147017057. 
PM ০৮ + PM Pi; ছু 6) 
এখন, 801 ৯০৪) ৪ 2৯ Pio 
OM _ OP OM om ক) Gh 
OMIT OP SOP OP; 
8 ১১ টা MEM ৮০ (ii) 
PiM) “OM; 91014. 


21. এর 
(i), (i) এবং (1) হইতে বলা যায় যে, 114, 014 এবং Su 
প্রত্যেকটি অন্পাতই প্রুবক এবং 


OP' OP 
উহাদের মাম ০৪ 
P বিন্দুর অবস্থানের উপর নির্ভর 


-এর প্রান্তিক বাহুর উপরিস্থিত 


শীল নয়। 
হে LOB OP; 
° ছু 42 ১ 
সা এনে 0, MSFN 
OM 01৬ OP OP 
OF, HORM ON on; 
70৮2৬ - OM _ oui; 
SRO Ment PM PNM 
OP OP 0৬ 
০77 চখ “পাত তিনটিও ঞ্রবক হইবে 


OM, 72৮? 
-* APOM-dq3 /PoM অপরিবতিত থাকিলে চা চিঠি তি 


৩১ ০ ত্রিকোণমিতি 138 


ve টা এবং 9 
৷ অহুপাত ছয়টি ঞ্রুবক হইবে। তগুলি প্রত্যেকে 


এখন এ অনুপ 

Ww মলা ত 

গ্যাগ্ুলি হ্‌ তএব উহার! নিদিষ্ট ধনাত্মক সংখ্যা হইবে। এই ধনাত্মক 
স্মকোণের নির্দিষ্ট পরিমাপের জন্তে এব এ্বক বলিয়া উহাদের মান 


ন মানের উপর নির্ভরশীল | 


1০91 ratios ) £ 


গমিতিক কোণানুপাত ( [1018950550৮ 
সমকোণ। 


৪ অন্ুপাতগুলিকে ক্ুক্মকো 


সংজ্ঞা ৪ 
আঃ £১৮০এ-এর £PMO 


এখন PM 01 PM om ০০ এবং 
OP’ OP? GM’ PM’ OM 


খা 
রা ত্ৰিকোণমিতিক কোণানুপা্চ 
3 TEE 0৪) বলে । 
এর পরিমাপ ৪ (থিটা) 
ত্ৰিকোণমিতিক কোণানুপাত- 


qd POM- 


Kk) 
'লি নিম্নরূপ হইবে £_ 
০ 
PM - 
8109 ০০৮, cosine 9= 2, tangent $= OM’ 
oP 


7 = 5 9 এবং ০০৪০০৪০$ লা 


cotangent 0 =pM 
& ৪-কে 


0, cosine 0 tangent (2 6, হাত 0, secant ৪ 


নিযমলিখিতভাবে প্রকাশ করা হয় - 
সন্নিহিত বাছর দৈর্ঘ্য 


কোণান্ু্পাতগুলিকে 

সিরা... বিপলীত বাহুর দৈর্ঘ্য 5 ০০৪ 5914 সলিহিত বাড 

৪0 8= 606 আতিতুজের দৈর্ঘ্য ' ০৮. আঁতভুজের দৈর্ঘ্য 
PN _ বিপরীত বাছা [89 সন্নিহিত বাহ দৈর্ঘ্য 
৪০০৪ 00 সন্নিহিত বাছ দখ্য চাম৷ বিপরীত বাহুর দ্ধ: 

অতিতুজের দৈর্ঘ্য 

অতিভূজের দৈর্ঘ্য. ১৪ তিক 
০২ Bn = বিপরীত বাহুর দৈর্ঘ্য 


1618 
৪9০ ৪.0 র্িহিত বাহ 


184 মাধ্যমিক জ্যামিতি 


রষ্টব্য 8 () নির্দিষ্ট সুন্মকোণের ত্ৰিকোণমিতিক অনুপাতগুলি নির্দিষ্ট ধনাত্মক 
সংখ্যা হইবে। (৷) ভ্রিকোণমিতিতে 4৮০7৫ বলিতে & কোণের পরিমাপকে 


বুঝাইবে। 
ত্ৰিকোণমিতিক কোণানুপাতগুলির মধ্যে পারস্পরিক সন্বন্ধ £ 
(6) নংজ্ঞাহুমারে, () sin ৪-০% এবং ০09৫০ = 
্‌ sin 6 X cosec ৪-1 
1 


1 
ং ০৮১৭ 
cosec 6 এব্‌ং 90866 লি 


sin 0লু 


॥ 
< om OP 4 
i 0= ২ 

(ii) ০০৪ CP এবং Bee 0 a; 


*.* C05 0X sec 9=1 


ই 1 
ে ৪=__-_ এবং 57181 
মী কত 0 


ও PM 
(ii) tan 9= 5 এবং ০০৮ ০০ 


++ tan 9১৫০০ 9=1 


০ 1 
** tan0= -__. এবং cot 9- 1 
rae ng 
PM 


৪70. OP 2িএ 
Iv —— CP LPM, 
iv cos0 OM OM tan 
OP 


ON 

২. C0580 HP OM 

নী ৪299. Pu En Coto 
১০217 
OP 

(9) APom এর 4214০ সমকোণ 


51444701425. 089 


চা পর €) 
(i) এখন (1) নং শর্তটর উভয়পক্ষকে 03 দ্বার! ভাগ করিয়া, 
2145, 0142 1] রা 
295৮7) 


০ 


OP 


ত্ৰিকোণমিতি দা 


বাঁ, (sin 0)°4+ (cos 0)°= 

(সংজ্ঞান্নসারে 
বা, 3in29-+cos*90=1 A 
58520 =1— cos°0 বা, sin 0= V1—cos=0 


এবং ০০820=1-_ sin"0 বা, ০0s 0=V1-—sin-9 
(i) (1) নং শর্তটির উভয়পক্ষকে 0145 দারা ভাগ করিয়া, j 


PM? 025 112 
স্ 5 1) চার 
ows TIT ow: বা, (5) +2 lon 


বা, (tan 0)2+1=(s00 0)° 
বা, tan?0+1=sec"0 


-, sec 0=V1itT+tan2 0 


এবং tan? 0=s002 0-1 বা, tan 0-4/8565:0-3. 


(7) (1) নং শর্তাটির উভয়প্‌ক্ষকে PM? ছার! ভাগ না 


Su ) ₹(98] = = 


বা, 1+(c0% 0, 2 = (coseo 0)* 


বা, 17০০১ ০-5৪০৪০০ 0 
-, cosec 0= /17০০৮* 0 এবং ০০৪ 0=00800° 0— 1 
০৬৮৮ 
বা, cot 0=YV cosec* 0-1 
in 9)2 এর 


দ্রষ্টব্য £ (৪৭ 9)?-কে সংক্ষেপে 91০9 ০-দারা লেখা হয়; কিন্ত (si 


পরিবর্তে 91 92 লেখা হয় ন।। 
উদাহরণমাল! 2 


উদ, 1. দেখাও যে tan ০40০ 0= 500 9 60990 6 
৪109 ) cos 9 
0 02 
উঃ tan 07-00$ = og রিনা এন) 
হী0294-00829 
=" 5080 810 0 
ET? [ 7, sine ০+০০৪ 0=1] 
908 9 Bin 9 
ভা - টু ০5890 0 00860 9 
0090 Bin 
LY 


186 মাধ্যমিক জ্যামিতি 
উদ, 2. প্রমাণ কর দে বা 


টক 59239২০০৪৩০ 0+ cot 9 { 


VE? -৯/৫+০০৪ 8)017০28 9). / (00s 9)5 
8-০০৪ট (1 — cos 9)(1 + cos GENT 


১ 0)2 =i oos 0 0 


‘sing 


1-cos* 0 


1 coso 


পরান sin 0™ ০০৪৪০ ০+-০০% 9 
176502 A 
8, ৮825 
উ্দা দেখাও যে ০০5 TFTA 


[ «যে কোন হুদ্মকোণের পরিমাপ ] 
২০০৪০ A_ cosa A, আই A 
A= 0052 A 0084 A. টি 
১২ 9 A [8102 A 
Hs ( 0094 ) 


1 [ 2) Jf - 1. ] 

8৪০21 £ cos a) ৭ 890 A 
3:-6502 A ন 9 Avr 2 
কিন * 860° /-].47-690.2 A 


উঃ 90৪2 A 9102 


এবং sin AL tan A ] 
COB A 
উদ৷. 4 এমাণ কর যে, _৫০৪০০ ০ 


00860 0 
9089০ 0 — 1 ib 


20 
9০৪০০ 941 ৪৪০০ 
উঃ 00890 0 
0 


4+ 2800 0 9986০ 0 (১ রর ) 
9989০ ৪--| 9০৪৩০ 04 1 90860 ৰা: i ট-8795825572 
৮7 7 cogec 0 — 1 } 
( (cosec 0 — 1)(cosec 0 1 
29 
0890 
= [5:90899হ ০--] -০০৮৪ 0) 
নিক 6 2 ১8029 


TY বহর 20, 
cos~ 6 ™gin2g X ০০৪86 60৪28 Bec 
ঘের ॥ 


ত্ৰিকোণমিতি 137 
উদ. 5, সরল কর: Sin A-tsin B cos A— cos B 
Cos ATCO08 B.. sin A-sin B 

[ এখানে & এবং B হুস্মকোণের পরিমাপ ] 


উঃ sin 4১727 By. 008 A — c0s.B 
cos AfcosB snmnA-sin B 
_(sin A+ sin B) (sin A — sin. B)-+- (cos A — cos B) (oos AHocos B) 
: (cos 40০5 B) (sin 4 _ sin B) 
Sin A —sin* B+ cos? A — 905 
(cos A + cos B) (sin 4১ ৪7 B) 
— Sin2A + cos° A ~ (80273 +- co8°B) 
(cos A-Fcos B) (sm 4১ _ 81 B). ও 
SS 1-1. i ee El) 
(5৪ ভিত B)Gin A782 B) 
প্রশ্নমালা 2 


9. eos 07810. 0 tan 0=100 6. 


প্রমাণ কর £. 
1. sin 0 seo 6 ০০% ৪.5]. 
9 ৪1. 0+8 008 0 tan ৪. 8১০6 


8. রে 
20 (1+ tan’ 8)= tan" 5. ও 6809974 89৫20-%৪০০৯৪- ৪: 


sin 
6. ০০৪০০ 8 — cob 000s 9=sin 6 
- ০০856 
০810 ০০৪  :৪. চা TE 


77728 
cob 9+ tan 0 


9. 14০০৯ 0+ 5600 sin ৪4-60৪ 94-090 ৪ 
00869 ০5 
sin 04008659109 6. 4]. 9080: -574-809 
10. 86০ 67-099০ 8 Bin ৪7০০ * 560 0—tan 0 1+sin 
0990). 18 


(2 sin ০78 ০০৪ 0)24(3 sin 0-2 


15, 81029 (A+ cok20) + co8°0 (14 tan*0)=2 
40 —sin*8 
00849--810+0 0০86 
14, ton এ 


15. 80866+-%80-1-8 81098 00599 
এ 41166 ০78 = 9 00890 6 


16. 4 
6. Tf oosd sin 


388 


মাধ্যমিক জ্যামিতি 


17. cos?A 00828 _8109/২ ৪3099 = 0052B _8102/ 
18. ০০6/২ 0039028 _-90628. cosec?A _00%2/_ 9028 
Sin°0+2_ 1-3 59020. , ১১৪ ৭ 0820-1 
19. sin20—2 TIF seo-0 হি 7708049 
৪৪০১৪--5 tan 942 
hy sec*0 -6 tan 04+ 7 ™ tan 9-4 
29, Loos 04787 ৪_._ ০০৪9 
"7790৪ 88106 18106 
3, fan 0+ sec ৪-1_147-810.9 
". tan 0— sec 87] cos 9 
9080. 17810. 17809 2 
= চ 0+ tan 0 
24, লট TED) 95. চিলি 9 ™ (৪০০ 0+ tan 9) 
l—sin6_ 0089 Bec 04100 ৪ 
2 এইটি 27. seo T= tan 0™ 00 8+ tan 
tan 0 cos 0 8100. 
28. oos 0+ টি 617৪০ 9 
tan 0 ৮ ৪09 
ঠি cosec 0— cob 9 00860 0-F co; G ™ 580 9+00s 9 
30. sin 6 (1+ tan ৪)4-০০৪ 0 (1+ cot 6)= 500 0 + cosec 9 
[ ৪ ৪ 
81. (140০6 ৪4688 9 ৪--০05 0) -5-899 ৮ _ ০08৭0 
(1+ + tan 0)(sin 0 — cos ) লা ona 
82. (cosec 0- sin 9) (৪৫০ ৪--009 0) (tan 9+ cot ৪)-] 
3৪. (81029 ০০89) (1 _ sin20 ০০৪2৪)৪:69_ 69869 
পরল কর £ 
৪ 2 
34. ০০৪ Sin 0 


35. 


36. 


37, 


1 
৪1০0. l+cos0 sind 
86040 — 2 8909 6৪0204-62549 

908০০+০ — 9 cosec26 ০০৮৪4 ০০৮ 
Sin £২7-8108. , cos Atco B 
908 /৬-- 9088 817 /১ 8108 
Bec (es rs ৪ 

890 /-4$ 16089 


ত্ৰিকোণমিতি ft 139 
sec A—sec B _ tan /২7 6970 B ৰ 
tan A—tanB sec /১7890 8 


38. 


39. 2 cot 0-—sec 8 ০০993 8 (1-2 91529) 
2 (৪10694০0৪০6) _ 3(sin*0-+cos*0) +1 


40. 
41. (sec A sec B+ tan A tan B)2 — (৪০০ A tan B+ tan A sec B)? 
দেখাও যে £ 
49 IE (| —tan 02 
* 1+ co0t26 ন) 
43 sin A cos B+cos Asin B_ tan AFtan B 
* cosAcosB—sinAsinB 1-—tanAtanB 
14. ০০৮ 876০99০8০০৮ A cob B 


(909 7680. A 580 B 
45. 89020 tan 04+2 59০ 6 cosec 94 00500°0 cok 0= 50030 0056050 
1 eA LEE Ot 
46. soo 0-Ftan 0 7080 0080 ৪০০ 9—tan 6 

77০৪9 


9 
lh A ০০9০০ 9= 0000 = 14+ 005 0 
হ 2 
sin" _008°0 _ = gin 0 ০০9. 6. 


48. 1-G+00%0  1+tand 
নিয়ে ত্ৰিকোণমিতিক কোণান্ুপাতগুলির পারস্পরিক সম্পর্ক সন্বন্ধীয় 
[ উদাহরণগুলিতে 9 ধনাত্মক সুন্মকোণ ] 


কয়েকটি উদাহরণ দেওয়া হইল । 
উদ. 1. sin 9=_ঢৃইইলে cos 6, sec 9 এবং tan ৪-এর মান নির্ণয় কর। 


উঃ মনে কর, /১2০1/-এর 614০ কোণ 6 


লমকোণ এবং 4০14-এর পরিমাপ 6. 
০. চিএ 1 
sin UTS ; কিন্তু sin (ছি 
PML 
oP V2 মনের 2 
5) 7 1/27. /6২ 
এখন (24)+-(01/)5- (0০) 0 M 


বা, (0m)?=(0P)? -(PM)? 


40. মাধ্যমিক জ্যামিতি 
বা, (0)2-(1/252)2--2৫2-৫2-৫2 


“ OM=s. 
OM_: a V 2a 
= # 9= TUE LY 
Se OPE %গ) 9৪০ 0. 
3 
“এবং tan 0= __ দর 
8১৯১4৬১৬৮৯২ 7 ১৪ 
বিকল্প পদ্ধতি 8 ০০৪ ০. -৪০০৪-/-075) = 1-3 
1 
=V/I=—- 
Vz নন ইত্যাদি । 
উদ্দা. 2 2 Bin 8 - ০05 ০--0 হইলে দেখাও যে, 
2 
EAL FEE 
0 
উঃ এখানে % sin ০০০৪ 9-0 বা, 2 sin 9৯০০৪ 0. 
sin 0 4 
বা ০০৪৪৯] [ উভয়পক্ষকে ০০৪ 9 দারা ভাগ করিয়া ] 


বা, 2 ৮৪০০৯] বাঁ, ৮90 9-1 


এখন, 5৪০৭ 0= 1 1-69026 


বা, ৪৪০.০- Vise 1+ EFL TL EE ২28 
উদ, ৪. ইনি 


বশ হয় তবে 
fan A—tan B ই 
17080 A tan B মান কত ? (4 এবং 
উঃ। এখানে ৪1৪ A= বা, 85258) 
৬ C8 Ax VIHA VIS FES VIS 
tan A= Sin A 8/5_38 


.cosA 4/5 4 


৪ উভয়েই ধনাত্মক সুন্মকোণ) 


19 144 
B= IB =. 
আবার, ০০% 18 বা, 90898. 169 


॥ 
শত Bin B= 1/1 00858 ৮2 রর ৯ 1 


169 সত এর? 


ত্ৰিকোণমিতি a 


tan A—tan B 3 বি ৮96 


এখন, +৮৪-77-৯ 
» ৮0 86558. একি ও টা 


প্রশ্নমালা ৪ 
[ এখানে 9, A এবং ৪-এর প্রত্যেকটিকে হুম্মকোপের পরিমাপ Et ERE 


শমাধান কর ] 
1. ০008 0=8 হইলে an 8, ec 9 এবং ০০89০ ৪-এর মান নির্ণয় কর। 


এ. ৪0 0=ঠ হইলে ০০৪0, ০০৮ এবং ৪&০ 6-এর় মান নির্ণর কর। 


হইলে ৪ এবং ০০৪ ০-এয় মান নির্ণয় কর । 


৩ 


8. tun 0= 
4 এ 0-9 ০০॥9=0 হইলে দেখাও যে টা 5৫ 


৪790 _00899 
৪০৪ 0= /8 হইলেও 815577-০0559 এর মান নির্ণয় কর। 


1768 
Ga 


2 
৪00=% হইলে দেখাও যে, cos 04680. 0= le 
V1-22 


বৃ. 68০9- হইলে অন্যান্য ত্ৰিকোণমিতিক কোণান্ুপাতগুলিকে -এর সাপেক্ষে 


প্রকাশ কর। 


8. sin ৪৮46: 3 হইলে রি ৪9০ ৪4৪ ০০1 


9. tan 947০০৮ 0=2 ইলে দেখাও যে, sin 040০9 0= V2. 
-1 


10. Bec 9+ tan ৪= /% হইলে দেখাও ষে, 91 =" 71 লট 


রর ] Eb tan Atan B ie 
sin A= এবং ০০08 B= 75 হইলে; _ 8 A tan B এর মান নির্ণয় 


620-3 ₹০n20-এর মান নির্ণয় কর। 


11, 


কর। 
5 cot A cot BT 1 
18. ০০8 A=5 এবং 0) নে-০০6 ৪00 A; এর মান নিয় 


কর। 
13. 60৪8 


6০ 94910 0=2 হইলে দেখাও যে, sin" 0-1-0036010-9. 


149 মাধ্যমিক জ্যামিতি 
14. sin20-++58in*0=1 হইলে দেখাও ঘে tan*6 - tan20 =]. 


6 sin6 — 8 cos0 | 
15. 5 tan 0=4 জা এর মান নির্ণয় কর 


ap D 8in6 — q cos@ রর রয় কর | 
16. ৮৪০০৫ হইলে 215187৫5০50 এর মান নি 


17. sin?0 tan 047-00820 cot 949 87) 9 ০058 রাশিটিকে £৪ 6 এয়া 
মাধ্যমে প্রকাশ কর। 


225 VLA 
18. 2=a sec 0 এবং =} ৭ 6 হইলে দেখাও (5 721 


19. sin ০4-০০9০-2 এবং sec 94০05৪০ 0=9 হইলে দেখাও ষে 
৫0০৭ 1)= 27. 

20. tan 0+sin =m এবং 
Mm -17,2-4177/7. 

21. cos0—-sin0=V/2 sin6 
V2 cog 0. 


tan 0-sin 0=n হইলে দেখাও ষেঃ 


হইলে দেখাও যে ৪10 94005 ৪== 


তৃতীয় অধ্যায় 
কয়েকটি কোণের ত্ৰিকোণমিতিক কোণানুপাত 


( Trigonometrical ratios of certain an 


21811 ত্ৰিকোণমিতিক কোণাহুপাতগুলিকে জ্যামিতিক উপায়ে 
নির্ণয় করা যায়। নিয়ে ত্র সকল কোণাহগপাতগ 


লির নির্ণয় প্রণালী দেওয়া হইল । 
$0'-এর ত্রিকোণমিতিক কোণানুপাত ঃ 


gles ) 


দু 2 লওয়া হইল যাহাতে ০P=9 
হয়। এখন চ-বিন্দু হইতে তন্ন বাহুর উপর চাস লঙ্ব টানা হইল । অতএব 
40514586051 


ত্ৰিকোণমিতি J 148 


এখন চাস-কে & পর্যন্ত এরূপে বধিত করা হইল যেন P॥= ০ হয় । তত অঙ্কন: 
করা হইল। এক্ষেত্রে AROM এবং ০০ সর্বসম। 


শত: 0০01৬ = 60°. B 

“1950. একটি সমবাহ ত্রিভুজ । 6 

»*::0৮- 7০৮. 22 ৰ 

বা, 922=2.PM ' 2 

বা PM= ০ ৬, 

> 2. ১১২ 5৩০ IM A. 

এখন, ॥ A০PM-এর ক্ষেত্রে, টানে 
শিএ০7-0142- 022, ঘা 

বা, 224+0M2= (95) 59. 


বা, 0142-42-22 822 


014 71/822 =V3.2 


০:40 ০2--- 
90890 30 AEE 2. 


£৮"-এর ত্রিকোণমিতিক কোণানুপাঁত £ মনে কর, £৯০৪-4% 
হার তন বাহুর উপর এরূপ একটি বিন্দু ॥ লওয়া হইল যাহাতে ০142 
ইয়। এখন তান বাহুর 1/ বিন্দুতে উহার উপর লম্ব অঙ্কন করা হইল। উক্ত লঙ্ব 
পিধাটি তন বাহকে P বিন্দুতে ছেদ করিল। তাহা হইল সমকোণী ত্রিভুজ £০1-এর 


€ 0214 _ 4৮০ হইবে। 


LAL রি মাধ্যমিক জ্যামিতি ৃ 
ৃ্‌ সমকোণী ত্রিভুজ POM-এর £চ014-:4012/-46%, 
“. চাঞ ল 01 ল 2, 
আবার, 0P2=0M2+PM?. 
বা, ০6০-০+০2-99, 


০৮. V0? স4/9%. 


মারি: 
৪545-০5-79. 4৪ 


il 
0 AMAT Wot +; 
9০ £উ 5582 77/5 


PM গে 
15৮৬১40 
tan 45°= 


৩ 912 
gos 45 ELEN nls 
92 


°=0P VI 
89০ 45 = রি লন = V2. 


9089০ = Ly, 
60'-এর ত্ৰিকোণমিতিক কোণানুপাঁত £ সনে কর!” /A08=60"; 
ভঁহার 65 বাহুর উপর এরূপ একটি বিন্দু P লওয় হইল যেন ০৮=9% হয় 
এখন ৮ বিন্দু হইতে তম বাছুর উপর চিন ল্গ টান! হইল | দা হইতে তাদ-এর সমান, 
করিয়া দত কাটিয়া লওয়া হইল। তত অঙ্কন কয়| হইল । 
+ APOM এবং £১০01/ অর্বসম | 
401 ৫৮014 60°, 
** ৮০০, একটি সমবাহ ত্রিভুজ | 
“+ OP=PQ 
বা, 2০-9,.014 [* 014 149, 
£(অঙ্কন) ]. 
৮৪019 হু, 


ত্ৰিকোণমিতি 145 


এখন, ০PM সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
PM? +0 M?=0P? 

বা, PM2+752=(95)* 

বা, PM?=412-22=822 

বা, PM= V352= V8% 


PM= NV 832. 
sin 60°= 5৪ =e V8, 
90০0৪ ৪০:-3% টি নু 
tan ৪০2 ৪ +/85 
৪০৮ 60°= চে রঃ 
seo 60 ==! 


SHOP AS 32 
cosec 60 স্টীল নে 
0"-এর ত্রিকোণমিতিক কোণানুপাত £ মনে কর, 498 একটি অতি্ষুল্ 
ছম্মকোণ এবং উহার পরিমাপ-৪, 
55 বাহুর উপর ০ বিন্দু ভিন্ন এরপ একটি বিন্দু লওয়া হইল যাহাতে ০P=% 


ইয়। ০-কে কেন্দ্র করিয়া গ-এর সমান 78 
ব্যাসার্ধ লইয়া একটি বৃত্তচাপ অঙ্কন NB 
করাতে উহা তম এবং 58 বাহুকে 

যথাক্তমে ॥ এবং বিন্দুতে ছেদ রা 
করিল। ৮-বিন্দু হইতে তম বাহুর 6০4 

উপর চতু ল্গ টানা হইল। aM A 


এখন ৪-এর মান যতই কমিতে থাকিবে তনত বাহু ততই তম বাহুর নিকটবর্তী 
ইইবে। ইহার ফলে চত্র-এর দৈর্ঘ্য ক্রমশঃ হ্রাস পাইতে থাকিবে। এরূপে যখন" 
এর মান শৃষ্য হইবে তখন Pঞ=০ এবং P ও & বিন্দু ॥ বিন্দুর উপর 
“মপতিত হইবে। 
জ্যামিতি/10 (১০) 


146 মাধ্যমিক জ্যামিতি 


:. 620° হইলে ৮০৯০ এবং ০০৯০৮ * oM=0P). 
LB Lien ¢ 20 LUO TEE TYEE 
এখন, singm op & sin 0°= _=0 [০2] 
০0 5 EE: 
টো ৮০905 0 রি 5 
tang= se tan 0 24 
oa টি 
OP oD 
Bec Gm OS “e* 5600 নি! 


দ্রষ্টব্য ? এখানে ০০৪ = এবং 90890 ০-? হইবে। এখন মনে কর ৫ 
এরূপ একটি সংখ্যা যাহা 9.এর ভাগফল। অতএব 0০ বা, ০-০১৫০-০ ১ কিন্ত 


ইহা অসভভব। অৰ্থাৎ ৫-কে 0-দ্ারা ভাগ করিলে কোন নির্দিষ্ট সখ্য পাওয়া যায় না! 
অতএব ০০5 0০ এবং ০০৪০০ 0°-এর মান অনির্দিষ্ট । 

৪০-এর ত্ৰিকোণমিতিক কোণান্ুপাত £ মনে কর, 48০০ সমকোণ 
এবং সুস্মকোণ /১০৪-এর পরিমাপ, 

98 বাহুর উপর ০ বিন্দু ভিন্ন এরূপ একটি বিন্দু লওয়া হইল যাহাতে দৈর্ঘ্য 
(0) B ০P=% হয়। ০-কে কেন্দ্ৰ করিয়া ৫-এর সমান 
ব্যাসার্ধ লইয়া একটি বৃত্তচাপ অঙ্কন করা হইল | 
ও বৃত্চাপটি তম, 55 এবং তচ-কে যথাক্রমে 
N, P এবং বিন্দুতে ছেদ করিল। ৮ বিন্দু 
হইতে তন-এর উপর চর লম্ব টান| হইল। 
i TE NT এখন ৪-এর মান যতই 90° নিকটবর্তা হইবে 
65 বাছ ততই টচ-ধর দিকে অগ্রসর হইবে। ইহার ফলে তত-এর মান ক্রমশঃ 
হ্রাস পাইতে থাকিবে। এইরূপে যখন 9_90 হইবে তখন ০০৪=0 হইবে! 
এ অবস্থায় ৪ এবং ৪. বিন্দু যথাক্রমে 1 এবং ০-বিন্দুর উপর সমপতিত হইবে | 

৪-৯9০* হুইলে ০০৯০ এবং 2৪-৯০৪ (EE 


OP=0M) 


Pe 3 ৩ 0 
এখন, sing= 5p “+ sin 90 ২] তে ০৪ল্ছ) 


০০, 9০ 0 
m— ১ == <== 
C08 6 OP COB টি 9 


| 


০০ 0 
টি ৪. সু 1০৮ 
০০৪৪-2৪. «. cot 90 ০-০ 
OP 4815 
= তত হু হল 
9০৪9০ 916, cosec 90 5 


দ্রষ্টব্য £ এক্ষেত্রে £৪০ 90°=% এবং 5০০ 90°= বলিয়া ৪০ 90° এবং 


৪60 90*-এর মান অনির্দিষ্ট । 


ত্রিকোণমিতিতে 09, 80°, 45°, 60°, 9০*এর ত্রিকোণমিতিক কোণাম্পাতগুলি 
বিশেষভাবে ব্যবহৃত হইয়া থাকে। এইজন্য উহাদের মানগুলিকে তালিকা আকারে 


দেখান হইল। 


COO OO 
0° 30° 45° 60° 90° 
1 V3 ho 
Bin 0 ঠ চু AN 1 
5 1 1 
COS 1 রর 7 চু 0 
EE Er 1 | 1 অনিষ্ট 
tan V5 
১4 দা 1 ফি 
999 অনির্দিষ্ট V E) 1 V5 
a A 75277 4 9 অনির্দিষ্ট 
৪9০ ঠা! 7 
নবি নিজ VE 3 1 
উপরের তাঁলিকাটিতে লক্ষ্য কর যে, ০8৫ হইলে J 


() sin 80°= 5 = 008 60° বা, sin 80°= 008 (90 — 80 
৪ ঃ ০2৭ ০_৪ 
(ii) cos 80 =n 60 ৰা 00৪ 30°=8in (90°— 30°) 


৩ JH চি ৩ 0০ ॥ 90°— 30°) ) 
(iii) tan 30 লিন 60° বা, tan 80 =00 ( 
এখন ৪ যে-কোন ধনাত্মক হুন্মকোণ হইলে কি 
00৪8 9=8in (9০-6), 


sin 0= 008 (90° — 8), 
tan 0=c0t (90° - ৪) হইবে? 


148 মাধ্যমিক জ্যামিতি 


পূর্বক কোণের অনুপাত £ দুইটি কোণের পরিমাপের সমষ্টি 90° হইলে 
উহাদের পূরক কোণ ( Complementary 08199). বলে। কোণ দুইটির 
একটিকে অপরটির পূরক ( 0০1০০ ) বলা হয়। পূরক কোণ দুইটির একটির 
পরিমাপ 9 হইলে অপরটির পরিমাপ (90°06) হুইবে। 


মনে কর, £১৮০14-এর 4114০ সমকোণ এবং £20॥-এর পরিমাপ-৪ 


সংজ্ঞাহসারে, 
টি sin 0 ACS 
তি 

cos 0= 2৪ ০০০0৪) 
দি 28 ১০৫) 
9 46) ৪ ০ ৫) 

M UE M 
sec 0= টা 0), 
90990 = (6) 


“এখন APOM-এর /০PM এবং 4501৬ পরস্পর পূরক কোণ | 
:*  £0PN-এর পরিমাপ+ এ POM-এর পরিমাপ-9০* 
বা, /০PM-এর পরিমাপ+৪-9০০ 
** £9514-এর পরিমাপ-৪০০-9 
এখন £২৮01এ-এর 46140 সমকোণ এবং 4০৮%-এর পরিমাপ- 
(90°- 0). 
সংজ্ঞাঙগসারে, 
sin (9০*-৪)- 5 €) 


P 
90৪ (90° — 2-2% 


(8) 


tan (90°— 6) = 2 (9). 


শিকোরিনিতি | 149 


9০৮ (90°—9= 5 ০: 2750) 
sec (9০৪) (02) 
০0990 ০9০*-৪-- SD +. (19) 
7, sin (90°-—0)=c08 9 
TATED রর ক হইতে ] 
tan (90° —-0)=cot 9 | [09) ? টি রি 


cot 00-9)-%৪7 9 
sec (90° — ৪) _ ০0৪86 9 
cosec (90° —1)= sec 9 
উদ. 1. দেখাও যে, ০০৪ (90°—6) sin (90° —0) ০০৪০০ 9_ 0032 8 
উঃ ০০৪6 cos (906) sin (90০6) ০০৪০০ ৪ . 


ন fi) = 00820. 


ODEON 


] 
] 
[00) ৮ (8) ৮ এ] 
] 
[৫9) ৮6) ৮» এ 


5008 0. sin 0. cos 0. 
উদ, 2. দেখাও থে, ০০৪৪০ 18° ০০৪ 72° + tan 54° 008 36° 
= 1 + cose0 86° 


ও 79°=sin (90°—12°)=sin 18° এবং 
=c00t 36°. 
+ tan 54° sec 36° 


উঃ এখানে ০০ 
tan 54°=c00t (90° — 54°) 
রে, 79° 
_ 1 sin 18° + oot 36° sec 36° 

sin 
1 


11908 36°, jl i 
বারি 36° ০০৪৪6 এ 


টি 36° 


উদ্দা, 8. 8 tan? 15° + sin? 60° —2 cot? 308 500% 45°-এর মান নির্ণয় 


কর। 
উঠ 8 00০2451810960-8 cob? 80° —  s0c*45 
2 
=s0ys+ (3) a3? 
=3+3-6-804)=8+84-6-% 


=12+3-2%4-6 _93 
EE = - 94: 


পুরী মাধ্যমিক জ্যামিতি 


০০৮ 60৭০০৮30১41. 2 80° 6৪0৪ 30°— cos ৪0০ 0990 30° 
উদ, 4. "0% 8টি 52৮ 6৮499280০৪৪ 


-এর মান নির্ণয় কর। 


উঃ OL 78102 30° tan? 30° — cos 30° cosec 30° 
TCO — co . 


০ 
772,841] 1191 15 V8 
= +) 5) -g-2 
AGE / 
1০৮18 Lf 
719] 5 37 45» 15 19 
V8 
প্রন্মমালা 4 
দেখাও যে 
1. 


tan (90০--) 00560 (90°— 0) cos 0= cot 9 
2. cot (90°— 6) sec (90° — 6) ০০৪ (90°— 6)= tan 9 
8, (i) ৪0৪ 45°+ cos? 45°=1 
(ii) sin 50° cos 40°+ cos 50° sin 40°=1 
‘4. (i) 2 ৪5 30° cog 80°= ৪1 60° 


(ii) cosec 25°, cos 65°+c08 15° cosec 75°= 9. 
+. 0082 30°— sin? 30°= cos 60° 
* 1 cot? 60°= cogec? 60° 


চ 
6 
7 
8 
9 


(1+ tan 45°)(1 — tan 45°)=0 
+ Bin 60° sin 30° — cos 60° ০০৪ 30°=0 
, (1+ tan 30° tan 60°) tan 30° 
10. (sin 30° cos 60°)(sec 45° 
“ নিয়লিখিত রাশিগুলির মান নির্ণয় কর: 
11, (sin 6০495 30°)(c08 60° cos ৪০ 
12. cos*45°+29 sin 60° cos 80°46 sin 30° 
18, ৪109 60°- sin* 3 


=tan 60° — cot 00০ 
F cosec 45°)=2 V9. 


6° — cos* 30° + cos2 60° 


ত্ৰিকোণমিতি 151 


9 


14. +.c06230°— 2 cos* 60°—4 see245°—4 sin230° 
15. 3 tan? 45°— sin? 60° —3 ০০৪৪ 30°4+ E sec? 45°- 


tan 60° — tan 30 8০ 60° ০০৪ 30°-+sin 60° sin80° 


16. STEAD 
1Ftan 60 tan 30 


9 tan? 30° 5 ০ 3 ০ ৩ 
17. ee E00 45°—3 cot? 45°—(sin® 80° T sin? 60°) 


18. দেখাও যে ২//:7০০৪-31০-৪০০ 60°-+ tan 60° 
1-—00s 30 


1+tan 30° 1+sin 60° 
19. দেখাও যে : 730° নী 80° = 
যে 1৮580 sin 30° 0 


1+2 sin 60° cos 60° 1-2 sin 60° cos 60° 


20. ও শনি ত ১ ্ 
ae sin 60° + cos 60 sin 60° —c0s 60 


= 2 6030” 
1-— sin? 30° 008260° + 0082307 


+ sin 15°  ooseo 90° — ০6299 


21. দেখাওঞ্যে ন 


EE TE 
sin 60 tan 30 
ত্ৰিকোণমিতিক সমাধান £ 
উদ. 0°<0<90 ধরিয়া নিয়লিখিত সমীকরণগুলির সমাধান কর £ 
() sin 20=005 8 
(ii) sin26— co8°0+3=0 
(i) 2 sin20+8 008 9=8 
(iv) tan 8+ cob 9=2. 
উঃ () sin 20=008 ৪ 
বা, sin 90-910 (9০-৪) [6 গা (9০*-০)-০০৪ 9] 
- 20=90°-0 বা, 8০-9০ লি 
নির্ণেয় সমাধান £ 9=30° 
(0 £50--০০৪০64+৮-0 
বা, ড6০9-(1-519078-0 বা, 
৪1020 


ain20— LF Sin®0+5=0 


বা, 2 sin?0= বা, 


15 মাধ্যমিক জ্যামিতি 


না, (1০)১-৫)১৯0. বা” ৪-4)(6642)-0 ০16) 
“* ৪০৪-৯০ এবং 8০6+8-0 সমীকরণ দুইটির সমাধানই (6) নং 
সমীকরণটির সমাধান হইবে। 


এখন in 9-$-0 বা, sin 0=I=sin 30° -, 0=30° 


আবার $n ৪+}=0 বা, sin ৪= 1}; কিন্ত ৪-ধণাত্বক হুন্মকোণ বলিয়া 


৪in -এর মান খণাত্মক হইতে পারে না। 
*"* নিৰ্ণেয় সমাধান, ৪৪০0৭. 
(0) 2 sin2 04-3 cos 9=3 
বা, 2(1 — 00826) +3 ০০৪ ৪-৪- ০ 
বা, 2-9 ০0826+8 cos 0— 3=0 
বা, _ 2০০৪2948০০৪ 9_ 1=0 বা, ৪ ৫০3০ -_3 ০০৪ 9+1=0 
বা, 2 00826 _9 cos ৪--০০৪ 0+1=0 
বা, 2 ০08 6 (০০৪ ৪--1)--1(008 ৪-1)-0 
বা, (008 9_1)(9 cos 6-1)-0 ov se ৫) 
**::9০৪--1৯0 এবং 9 08 9-1=0 সমীকরণ দুইটির সমাধানই (৫) নং 
সমীকরণটির সমাধান | .. ৃ 
“এখন ০০৪ 9-1=0 বা, PREG LT 008100 050° 
আবার 29 ০০৪ ৪-1৯0 বা, ৪ ০০৭ ০-]1 
cos ৪--$-০০৪ 60° দর 9= 60° 
** নির্ণয় সমাধান ঃ ॥৪=0" এবং 0= 60° 
(iv) tan 0+ cob ৪- 
| বা, tan ০+077-৪ বা, হি 
বাঃ tan®6+1=9 tn 0 বা, tan*0 9 tan 0+1=0 
বা, (tan 6—1)2=0 ‘» tan6_-1=0 
বা, tan 0=1=tan 45° “. 0=45° 
নির্ণেয় সমাধান £ ৪-4৮৭ 


প্রশ্নমালা 
০-5৪-৫9০* ধরিয়া নিয়লিখিত সমীকরণগুলির সমাধান কর £ 


1. tan 29-90% 9 
8,910 9605 9 


ত্ৰিকোণমিতি 158 


5, 9 হাহ 6 cos 0=2sin28 6. 9o008°0—38sin8=0 
8. 2sin20—8 sin ৪410 
9. 2 tan20+38 sec 9=0 10. cosec 9. ০০ 0=2V 83 
11. tan?0=3 cosco*0—1 12. cot*0+tan*0=2 
7 cos 0=2V 83 এবং 7 sin 0=2 হুইলে ? এবং 9-এর মান নির্ণয় কর। 
14+8i020=8 5in 9 ০05 9 হইলে ০ ৪-এর মান নির্ণয় কর । 


১৪ sec 0+tan 60 2+ V8 
ESTO LEAD 9B হইলে দেখাও যে ০০500 0= 7s 


J. 9 (cos26-—sin*0)=1 


চতুৰ্থ অধ্যায় 
উচ্চতা ও দুরত্ব 


( Height and Distance ) 
ণানুপাতের সাহায্যে বস্তর দূরত্ব ও উচ্চতা নির্ণয় কর! যায়। 


ত্রিকোণমিতির কো 
এই অধ্যায়ে কেবলমাত্র উচ্চতা ও দূরত্ব বিষয়ক সহজ প্রশ্নাবলী আলোচনা করা 
হইবে . | 

উন্নতি কোণ ( Angle of elevation ) এবং অবনতি কোণ ( Angle of 
depression ) £ মনে কর, P এবং & বিন্দু .০--------17-5: 781 
দুইটি একই  উল্লম্বতলে ( Vertical plane ) or 
অবস্থিত । 6 এবং ৪ বিন্দু হইতে উক্ত তলে "5h 
অঙ্কিত অনুভূমিক রেখাংশ দুইটি যথাক্রমে লিং এ 
এবং 05. চ R 

শ তচ-এর উর্ধে এবং -বিন্দু 


চিত্রান্গগারে, ০-বিনু অনুভূমিক রেখাং 
অন্থভুমিক রেখশাং তল-এর নিয়ে অবস্থিত। এক্ষেত্রে /০0PR-কে ঢ বিন্দু হইতে 
০ বিন্দুর উন্নতি কোণ (Angle 01 ৪৮৪১০০ ) বলে। অপরপক্ষেঃ /2০১5-কে 
102) বলা হয়। 


( Angle of depress 


& বিন্দু হইতে ৮ বিন্দুর অবনতি কোণ 
চিত্রে, £০শং-এর পরিমাঁপকে ৪ দ্বারা এবং ££০-এর পরিমাঁপকে « (আল্ফা ) 


দ্বারা দেখান হইয়াছে। 


154 মাধ্যমিক জ্যামিতি 


£PR-এর সাপেক্ষে & বিন্দুকে পর্যবেক্ষণ বিন্দু, ৮ বিন্দুকে পর্যবেক্ষকের চক্ষুর- 
অবস্থান-বিন্দু (বা! সংক্ষেপে, পর্যবেক্ষকের অবস্থান ) এবং চত রেখাংশকে পর্যবেক্ষণ বিন্দু 
রেখা (Line ০880৮) ধরা হয়। আবার £৮০5-এর ক্ষেত্রে পর্যবেক্ষণ বিন্দু ₹, 
পর্যবেক্ষকের অবস্থান 9 এবং পর্যবেক্ষণ রেখা হু, 

লক্ষ্য কর যে, উন্নতিকোণের ক্ষেত্রে, পর্যবেক্ষকের অবস্থান পর্যবেক্ষণ বিন্দুর নিয়ে 


এবং অবনতি কোণের ক্ষেত্রে পর্যবেক্ষকের :অবস্থান পর্যবেক্ষণ বিন্দুর উর্ধে আছে। 
নিম্নের উদারণগুলি দেখ। 


উদাহরণ £ এক ব্যক্তি 5 মিটার উচ্চ কোন স্থান হইতে একটি স্তম্ভের শীর্ষের 


উন্নতি কোণ 45" দেখিতে পাইলেন। যদি স্তভটির উচ্চতা 20 মিটার হয়, তবে স্তম্ভটি 
হইতে এ ব্যক্তির দূরত্ব কত? 


উঃ 


মনে কর, ৮-বিন্দু পর্যবেক্ষকেরঃঅবস্থান, ০-বিন্দু সুভটির শীর্ষবিন্দু (বা 
2৯ 


পর্যবেক্ষণ বিন্দু), ৪ স্তভ্তটির উচ্চতা 

এবং P ভূমি হইতে পর্যবেক্ষকের 
দুরত্ব। 

এখানে ৮ বিন্দু হইভে অগ্নিত 

* অনুভূমিক রেখাংশ ক, তর্কে বি. 


বিন্দুতে ছেদ ন্দরিয়াছে। 


সতস্তটি হইতে পর্যবেক্ষকের' 
দূরত্ব, 


০৮৭-_ 0 মিটার, PM= 5 মিটার এবং 
এখন PNR একটি আয়তক্ষেত্ৰ । 

৮.  RN=PM=5 মিটার এবং /aRP= ZRNM= 90° 
~*  APGR-এর 4 ০২৮ সমকোণ এবং 


উন্নতি কোণ= /aPR= 45° 


£APR=45° ; 
9:12 45° বাট ভি 
PR =tan 45 বাঁ, PR=1 


° 


++ PR=AR=AN—-RN=90 মিটার 5 


মিটার=15 মিটার 
নিৰ্দেয় দূরস্ব=15 মিটার । : 


এ ত্রিকোণমিতি 155 
উদ্বাহরণ £ঃ নদীর তীরে 50 ফুট উচ্চ একটি লাইট হাউসের শীর্ষ হইতে নদীর 
অপর তীরবর্তা একটি গাছের পাদদেশের অবনতি কোণ 80° হইলে লাইট হাউস 
হইতে গাছটির দূরত্ব নির্ণয় কর। ah 
উঃ মনে কর, ৮₹-বিন্দু পর্যবেক্ষকের অবস্থান, ০-বিন্দু পর্যবেক্ষণ বিন্দু এবং 21৬ 
লাইট হাউসের উচ্চতা । এখানে লাইট হাউসের পাদদেশ হইতে গাছটির দূরত্ব-ু 017 
এখন ৮ বিন্দু হইতে অনুভূমিক রেখাংশ 
চছ অঙ্কন করা হইল। .'. ৮ বিন্দু 
হইতে ০ বিন্দুর অবনতি কোণ- 4০৭ 


আবার চাহ | তাজ এবং PO ছেদক ; 


, অতএব 47০01 Z OPR= 380°. 
এখন APOoM-এর £PMO সমকোণ এবং 
PM S PMI 
চি ৪০ বা, 6775 


ZPOM=30°; 


বা, ০0M= V8. PM 
= 3X50 ফুট ('- P= লাইট হাউসের উচ্চত|=50 ফুট )' 
_1"789X50 ফুট =86'6 ফুট 
নির্ণেয় দূরত্ব=86.6 ফুট। 
বিবিধ উদ্রীহরণ £ 
উদ 1. একটি চিমনির পাদদেশ হইতে 100 মিটার দূরে কোন বিন্দুতে উহার 
টির উচ্চতা নির্ণয় কর। 


দর্ষের উন্নতিকোণ 60°; চিমনি 
P উঃ মনে কর, বিন্দু চিমনির শীর্ঘবিন্দু, 21 


চিমনির উচ্চতা এবং 11 বিন্দু হইতে অঙ্কিত অন্ুভূমিক 
রেখার উপরিস্থিত ০ বিন্দুতে চিমনির শীর্ষের উন্নতিকোণ 
= ZL POM= 60°. 

এখানে চত এবং ০100 মিটার । 


PM PM 
=== = VY 
01৬ tan 60 বাঁ, om 5 


256 - মাধ্যমিক জ্যামিতি রি 
= /8X 100 মিটার 
=1'789 100 মিটার =173'2 মিটার | 
** চিমনির নির্ণেয় উচ্চতা=178'92 মিটার | 
উদ্ব. 2. 19 মিটার উচ্চ একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য 4/8 মিটার হইলে, স্থর্যের 
'উন্নতিকোণে কত হইবে? 
উঃ মনে কর, ৮ দণ্ডের শীর্ষবিন্দু, ও সর্ষের অবস্থান এবং 11 দণ্ডের উচ্চতা । 
2৮5. এখানে সর্ব রশ্মি ভচ বরাবর ভূমির উপর ০ বিন্দুতে 
আপতিত হইবার ফলে তার, চি দণ্ডটির ছায়া হইবে। 
অতএব, এক্ষেত্রে সূর্যের উন্নতিকোণ = 4 9014, 
শর্তাসারে, 
PM=19 মিটার, 0V= 4/3 এবং LON. 
+» tan £POM 5-৯ - V8. 
কিন্তু tan 60°= /3 3 +. tan £POM= tan 60° 
“+ ZPOM=60° 
আবার 49014- 46013 ০ 4 501৬ ৯560* 
** সর্ষের উন্নতিকোণ- 60° 
উদদা, 8, বডে একটি উল্লদ্বদণ্ড উপরের কোন একস্থানে ভাঙ্দিয়া গেল এবং 
(উহার উপরের অংশটি মূল দণ্ডটি হইতে বিচ্ছিন্ন না হইয়া দির পাদদেশ হইতে 50 


মিটার দূরে ভূমিকে স্পর্শ করিয়া ভূমির সহিত 80° কোণ উৎপন্ন করিল। দওটির 
“উচ্চতা নিৰ্ণয় কর। = 


উঃ মনে কর, A দুটির উচ্চতা দওটি ০ বিন্দুতে 1 
ভাদ্দিবার ফলে উহার স্ধবিন্দু & ভাঁষকে ০ বিন্দুতে স্পর্শ i 
করিয়াছে। অর্থাৎ 5, মচ-এর নৃতন অবস্থা । I 

OP=AP I 

এখন AM=AP+PM Tl, AM=OP+PM j 


1 ১০ i) 
৮7515 রে 


£POM=30° এবং ০1450 মিটার। ০ 


| 


| 


| 


ত্রিকোণমিতি - 167 


এখন /১5০14-এর £PM০ সমকোণ এবং 


LPOM=30°; 
PM ৰ 
omM= ten 30 
বা 1৬1, 2 বা, PM 9 
2 oM V3 হ্‌ =VJ8 
50 ] 
পল 532 (i) 
P 5 oP 9 
আবার == Ect 
MM ৪86030 বা, TE 


= 528 
বাঃ ০০7৪ ০14-7/8 * 50 মিটার 
i ০৮8 মিটার (iii) 
এখন 0) হইতে, AM=0OP+PM 
100 50 
=Y8 মিটার+7/5 মটার 


= মিটার-508 মিটার * 
: দুটির উচ্চতা ₹504/8 মিটার 


উদ্দা, 4. একটি বিমান তুমি হইতে নিদিষ্ট বেগে অনুভূমিক তলের সহিত 45" 
কোণ করিয়া উড়িয়া চলিল । উড়িবার 4 দেকেও্ পরে উহা ভূমি হইতে 1190 ফুট 
উচ্চে উঠিল। ও সময়ে বিমানটির দ্বারা অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব এবং প্রতি 
দেকেণ্ডে বিমানটির বেগ নির্ণয় কর। 

উঃ মনে কর, বিমানটি ০ বিন্দু হইতে উড়িয়া £ সেকেণ্ড পরে ” বিন্দুতে 
গৌছিয়াছে। 2 বিন্দু হইতে ভূমির দূরত্ব €14 এবং বিমান শি 
কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব ০. | 

শৰ্তান্ুসারে, 

ZPOM=45° এবং PM= 1120 ফুট | 
এখন £১5014-এর £PM০ সমকোণ এবং 

ZPOM=45°. 


256 - মাধ্যমিক জ্যামিতি কা 
-₹1/৪8৮100 মিটার 
= 1739100 মিটার =173'9 মিটার | 
* চিমনির নির্ণেয উচ্চত৷=179"9 মিটার । 


উদ্বা. 2. 19 মিটার উচ্চ একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য 4/8 মিটার হইলে, স্থর্যের 
উিন্নতিকোণে কত হইবে ? 


উঃ মনে কর, ৮ দণ্ডের শীৰ্ষবিন্দু, ও সুর্যের অবস্থান এবং P দণ্ডের উচ্চত!। 
75. এখানে স্ব রশ্মি উট বরাবর ভূমির উপর ০ বিন্দুতে 
আপতিত হইবার ফলে তা, চা দণ্ডটির ছায়া হইবে। 
অতএব, এক্ষেত্রে সুর্যের উন্নতিকোঁণ _ 4801৬, 
শর্তাসারে, 


PM=19 মিটার, 0= 4/3 এবং জাদা.তাদ, 


1গমি, ৪ - 
47 5077-28-12 মিঃ 


ou ys V3 V8. 


কিন্ত tan 60°= /3 3 +. tan /POM= tan 60° 
“+ ZPOM=60° 
আবার 4 901/- /PomM 35 শ54901৬580০ 


গ ুর্ষের উন্নতিকোণ= 60° 


উদ্বা. ৪. ঝডে একটি উল্লম্বদণ্ উপরের কোন এক স্থানে ভাঙ্গিয়া গেল এবং 
উহার উপরের অংশটি মূল দণডটি হইতে বিচ্ছিন্ন না হইয়| দণ্ডটির পাদদেশ হইতে 50 


মিটার দূরে ভূমিকে স্পর্শ করিয়া ভূমির সহিত 30° কোণ উৎপন্ন করিল। দৃণডটির 
উচ্চতা নির্ণয় কর। 


উঃ মনে কর, A দণডটির উচ্চতা। দণডটি ৮ বিন্দুতে 


A 
॥ 
'ভাঙদিবার ফলে উহার শী্বিন্দু এ ভাষকে ০ বিন্দুতে স্পর্শ i 
করিয়াছে । অর্থাৎ 56, মর নৃতন অবস্থা । i 
OP=AP ! 


এখন AM=AP + PM বা, AM=0OP+ PM 


J 0) 
88: রি 


47014 -80* এবং ০M =50 মিটার। ০ M 


ত্ৰিকোণমিতি 157 


এখন ARoM-এর £PM০ সমকোণ এবং 
LPOM=30°; 


PM ৩ 
oM= ten 80 


121 ০ 
বা, GU= 75 বা; 51 
50 ৰ 
ED AB (ii) 
P তি oP ৪ 
আবার om 880 80 বা, টাটা 


০০৮৯ মিটার (iii) 
এখন (3) হইতে, AM=0P+PM 
100 50 
-/8 মিটার+7/$ মটার 


= মিটার= 50/8 মিটার . 
রে দণটির উচ্চত|=50/8 মিটার । 


উদ্দ, 44 একটি বিমান ভূমি হইতে নির্দিষ্ট বেগে অনুভূমিক তলের সহিত 45" 
কোণ করিয়া উড়িয়া চলিল। উড়িবার 4 সেকেণ্ড পরে উহা ভূমি হইতে 1190 ফুট 
উচ্চে উঠিল। এ সময়ে বিমানটির দ্বারা অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব এবং প্রতি 
মেকেণ্ডে বিমানটির বেগ নির্ণয় কর। 


উঃ মনে কর, বিমানটি ০ বিন্দু হইতে উড়িয়া! 4 সেকেণ্ড পরে ৮ বিন্দুতে 
পৌছিয়াছে। ৮ বিন্দু হইতে ভূমির দূরত্ব € এবং বিমান [2 
কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব ০1. 

শর্তামুসারে, 

4601৩ _4৮৭ এবং PM=1190 ফুট | 
এখন £১০1/-এর 4171০ সমকোণ এবং 

POM 45 


160 মাধ্যমিক জ্যামিতি 


AB=(V3-1) PM=(V3-1) 7 মিটার [ ** PM= 7 মিটার ] 
= (1782-1) h মিটার =0'782% মিটার। 

(5) মনে কর, A এবং ৪ বিন্দু্ধয় চূড়াটির বিপরীত পার্শ্বে অবস্থিত। 7 বিন্দু 

দিয়| অনুভূমিক রেখাংশ ৪ অঙ্কন করা হইল । 
এখানে £PAM= /APS=380°, ZLPBM= /BPa=45° 

এবং P= মিটার । 

এখন =n 80° 
PM_ 1 
AM V3 
বা, AM=V/3PM 


PM ৩. 
র _—_-=tan 4 
আবার 81০৪5 45 


বা, 


1 = ১ ০ iv) 
বা, 811 বা, BM=PM ( 


এখন AB=AM+BM= V/3PM+PM [(i) এবং (iv) হইতে] 
‘+ AB=(V/3+1)PM=(V34+1) h মিটার 
=(1732+1) % মিটার= "739 % মিটার । 
বিন্দুদ্য়ের মধ্যবর্তী দূরত্ব = 0'782 7, মিটার অথবা 2789 7 মিটার । 
উদ্বা. 7. একটি বাড়ীর 75 মিটার দূরে কোন স্তভের উপর হইতে বাড়ীটির 
শ্ষের উন্নতি কোণ ৪০ এবং উহরে পাদদেশের অবনতি কোণ 80° দেখা গেল। 
বাড়ীটির উচ্চতা নির্ণয় কর। দ্‌ 
উঃ। মনে কর, বাড়ীটির উচ্চতা 21, স্তম্তটির উচ্চতা 
£8 এবং স্তম্ভ ও বাড়ীর পাদবিন্দদ্বয়ের মধ্যবর্তা দূরত্ব 
BM. 
স্তম্ভের শীর্ববিন্দু A হইতে অঙ্কিত অঙ্গভূমিক রেখা 
PM-কে 2 বিন্দুতে ছেদ করিয়াছে। অতএব, এক্ষেত্রে 
স্তম্ভের শীর্ষ A হইতে বাড়ীটির শীধবিন্দু P-এর উন্নতি 
কোণ= 4585 এবং বাড়ীটির পাদবিন্দু অবনতি Af 
কোণ 41180, - 
শর্তাল্গসারে, /PAD= 60°, / MAD= 80° 


ত্রিকোণমিতি 161 


“এবং B= 75 মিটায়। 
এখন, 5 || চস এবং হা ছেদক ; 
Z AMB= £MAD=30°. 
‘আবার, 47917) একটি আয়তক্ষেত্ৰ; .. DM=AB এবং AD=BM. 
‘এখন, APAD-এর 4 4708 সমকোণ এবং /PAD= 60°; 
PD 


PD 5 

Ap™ tn 60 বা, নয়া V8 (:" AD=BM) 
বা, PD= V8 BM=175V8 মিটার 59 ০১:16) 
আবার, AABM-এর 4 &]এ সমকোণ এবং ZAMB=30°; 
SAAB: wy D DM__1 

Bun 80" বা, BM= V3 
বা, 711 BM= 2X75 মিটার- 25/8 মিটার “২ 7৫) 


V8 N83 
এখন PM=PD+DM=175V8 মিটার +258 মিটার 
রঃ [ () এবং (i) হইতে] 


PM=100 ১/৪ মিটার= 100 X 1782 মিটার = 178'9 মিটার । 
বাড়ীটির নির্ণে উচ্চত৷=178'2 মিটার । 

I প্রশ্মমালা 6 
[ /2=1'414 এবং /3=71'732 ধরিবে। ] 


1. একটি স্তম্ভের অনুভূমিক তলের কোন বিন্দুতে উহার শীর্ষের উন্নতি কোণ 
ইলে স্তম্তটির উচ্চতা 


45°; স্তম্ভটির পাদদেশ হইতে এ বিন্দুর দূরত্ব 20 মিটার হ 
নির্ণয় কর। 
লর কোন একটি বিন্দুতে একটি লাইট পোষ্টের শীর্ষের উন্নতি কোণ 


2%, ভূমিতে 
60°; লাইট পোষ্টের উচ্চত| 24 মিটার হইলে উহার পাদদেশ হুইতে উক্ত বিন্দুর দূরত্ব 


নিৰ্ণয় কর। 
3, একটি মইকে ভূমির 


একটি দেওয়ালের শীর্ষে মিলিত হয়। 
যইটির দৈর্ঘ্য কত? 
4. কুর্ষের উন্নতি কোণ 
২৪ মিটার হইবে? 
জ্যামিতি/11 (১০ম) 


সহিত 30° কোণ করিয়া রাখিলে উহার উপরের প্রান্ত 
যদি দেওয়ালটির উচ্চতা [ঠ মিটার হয়, তবে 


কত হইলে 9 মিটার উচ্চ একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 


769 মাধ্যমিক জ্যামিতি 


5. 88 মিটার উচ্চ একটি লাইট হাউস হইতে উহার অনুভূমিক তলে অবস্থিত 

একটি নৌকার অবনতি কোণ ৪০” দেখা গেল। লাইট-হাউন হইতে নৌকার দূরত্ব 
নিৰ্ণয় কর। 

6. দুইটি বাড়ীর মধ্যবর্তী দূরত্ব 160 মিটার উহার একটির শীর্ষ হইতে 
অপরটির শীর্ষের অবনতি কোণ 6০” হইলে উহাদের উচ্চতার পার্থক্য নিৰ্ণয় কর 

7. একটি বিমান ভূমি হইতে ঘণ্টায় 180 কি. মি. বেগে অনুভূমিক তলের 
সহিত ৪০ কোণ করিনা উড়িয়া লল। 5 সেকেণ্ড পরে বিমানটি ভূমি হইতে কত 
উচ্চে উঠিবে? 

8. কোন নদীর তীরে অবস্থিত 95 মিটার উচ্চ একটি গন্থজের শীর্ষ হইতে উহার 
ঠিক বিপরীত দিকে অপর তীরবর্তী একটি বস্তুর অবনতি কোণ 45"; নদীর প্রস্থ 
এবং গন্ুজের শীর্ষবিন্দু হইতে বন্তটির দূরত্ব নির্ণয় কর। ঃ 

9. একটি দেবদারু গাছ এরূপে ঝড়ে ভাদ্দিয়াগেল যে উহার ভগ্ন অংশটি উহা 
হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন ন! হইয়। উহার মূল হইতে /9% মিটার দূরে ভূমিকে স্পর্শ করিয়া 
60° কোণ উৎপন্ন করিল। গাছটির উচ্চতা কত ছিল? 

10. কোন স্থান হইতে একটি মন্গমেন্টের অভিমুখে 40 মিটার অগ্রসর হওয়ার 
" ফলে উহার শীর্ষের উন্নতি কোণ 45" হইতে পরিবর্তিত হইয়া 60° হইল । মনুমেণ্টের 
উচ্চতা নির্ণয় কর । I f ৷ 

11. একটি খজু রাস্তার উপরিস্থিত কোন বিমান হইতে উহার বিপরীত পার্খস্থ 
পর পর দুইটি মাইল কলকের অবনতি কোণ যথাক্রমে 45° এ 
বিমানটি ভূমি হইতে কত উচ্চে ছিল? 

12. হর্ষের উন্নতি কোণ 30° হইতে 60°-তে পরিবর্তিত হইলে একটি গাছের 
ছায়ার দৈর্ঘ্য পূর্বাপেক্ষা 2 মিটার হ্রাস পাইল । গাছটির উচ্চতা কত? 

13. একটি চিমনির ভূমিতলের অন্ভূমিক রেখার উপর একই পার্শ্বে অবস্থিত 
P ও ৫ বিন্দু হইতে একজন পর্যবেক্ষক চিমনির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 46” 


এবং 60° দেখিতে পাইলেন। PQ=50 মিটার হইলে চিমনটি হইতে এ বিন্দুর 
দূরত্ব নির্ণয় কর। 


বং 30° দেখা গেল ॥ 


14. একটি স্তম্ভের উচ্চতা 18 মিটার। উহার ভূমিতলের অনুতুমিক রেখার 


উপরিস্থিত দুইটি বিন্দু হইতে একব্যক্তি স্তলুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 4১ এবং 
60. দেখিতে পাইলেন। পর্যবেক্ষকের অবস্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর! 


RELL 168. 


15, কোন স্বৃতিত্তভের ভূমিতলের অন্ুভূমিক রেখ 
বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 80° as 60° Ee যা ie এ হিটার 
39৪ মিটার হয়, তবে স্বৃতি শুভের উচ্চতা কত? / ৯ 
16. 300 মিটার উচ্চ একটি পাহাড়ের শীর্ষ হইতে উহার ভূমিতলের 
রেখা বরাবর একটি খজু সেতুর দুইপ্রান্তের অবনতি কোণ যথাক্রমে 4৮০ সির 
হইলে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় কর! রি 
17. একটি মিনারের চুড়। হই 
অবস্থিত কোন বস্তুর ৪১১ টা pins terete dt ae 
উচ্চতা নিৰ্ণয় কর। 
18. দুইটি বাড়ীর উচ্চতা যথাক্রমে 180 ফুট এবং 60 ফুট। যদি দ্বিতীয়টির 
পাঁদদেখ হইতে প্রথমটির শীর্ষের উন্নতি কোণ 60° হয়, তবে প্রথমটির পাদদেশ হইতে 
'ঘিতীয়টির শীর্ষের উন্নতি কোণ এবং বাড়ী দুইটির মধ্যবর্তী দূরত্ব নিয় কর। 
19. 150 মিটার দীর্ঘ একটি সেতুর নি জনতনের 9. মিটার উচ্চে কোন 


বিন্দুতে উহার দুই প্রান্তের উন্নতি কোণ যথাক্রমে 80° এবং 60°; জলতল হইতে 


সেতুটি কত উচ্চে অবস্থিত? 

20. একটি স্তম্ভের পাদদেশ এবং চূড়া হইতে 18 মিটার দূরে অবস্থিত একটি 
মনের চড়ার উন্নতি কোণ যথাজমে এ' এবং 30'; শুডটির ডচ্চতা নি কর! 

21. 4 মিটার উচ্চ একটি শুভর শীর্ষ ও পাদদেশ হইতে একই অহুমিক তলে 
অবস্থিত একটি বৃক্ষের শীর্ঘের উন্নতি কোণ যথাক্রমে 45° এবং 6০০) বৃক্ষাটির উচ্চতা! 
এবং বৃক্ষ হইতে ভুতের দূরত্ব নির্ণয় কর ! 

22, % মিটার উচ্চ কোন দুর্গের শীর্ঘ হইতে উহার ভূমিতলের অনুভূমিক রেখায় 
অবস্থিত শত্রুপক্ষের দুইটি শিবিরের অবনতি কোণ এবং 9 হইলে উভয় শিবিরের 


পারপ্পরিক দূরত্ব নির্ণয় কর 
28 ভূমি হইতে 25 মিটার উচ্চ কোন স্থান হইতে উহার অঙুভূমিক তলে 


ছিত কোন অফিস বাড়ীর শীর্ষের উন্নতি কোঁণ 60° এবং উহার পাঁদদেশের অবনতি 
কোণ 45°; অফিস বাড়ীটির উচ্চত নির্ণয় কর। 
মিতলের অনুভূমিক রেখার উপর উহার একই পার্শ্বে 


24, একটি পাহাড়ের ভূ 
অবস্থিত A এবং 7 বিন্দু হইতে পাহাড়টির ঈর্ষের উন্নতি কোণ যথাক্রমে ৪0" এবং 
60"; অন্ুভূমিক রেখা! বরাবর পাহাড়ের পাঁদদেশের অভিমুখে আদিতেছে এরপ 


ূ 


164 মাধ্যমিক জ্যামিতি 


একজন পথিকের & হইতে B-তে পৌছাইতে 25 মিনিট সময় লাগিলে আর কত সময় 
পরে সে পাহাড়টির পাদদেশে পৌছিবে ? 

25. জগন্নাথদেবের মন্দিরের পূর্বদিকে একই অঙ্গভুমিক তলে অবস্থিত কোন 
বিন্দু হইতে উহার চূড়ার উন্নতি কোণ 45° এবং এ বিনদুটির উত্তর দিকে 100 মিটার 
দূরস্থিত অপর একটি বিন্দু হইতে চূড়াটির উন্নতি কোণ 80°; মন্দিরটির উচ্চতা! 
নির্ণয় কর। 


পরিমিতি 

প্রশ্মমালা। 1 
1. 2166 বর্গ মিটার 2. হ্যা "8. 1750 বমি, 4. 6মি 
5চ. 820 মি. 6. 80 বমি, 7. 270ব.ফু. 8. 19 ফু 9. 1902 Re 


10. 6'998 মি. (প্রায়) 11. 18:61 মি, 13. 3468 বমি. 14. 6% মি. 
17. 560 ব.সে.মি, 


15, 519'6 বমি. 16. 80 বমি; 65 মি. 

18, 94 ব.গ., 4$ গজ, 5 গজ 19. 69'71 মি.; 692786 বমি, 

20. 1মি;2সমি. 21. 9% ফু. এবং 4% ফু. অথবা ক ফু. এবং 2 

29. 2656 ব.ফু. 28. 46:69% 24. 19,727°27 কমি. 25. 10 ফু 
1100 মি. 


26. 6788% বমি. 27. 86 সে.মি. 28, 4750 ফুট 29, 
80. 98 বসে,মি. 81. 67% বমি. 82. A প্রতি ঘণ্টায় ৪ অপেক্ষা 54384 মি. 


বেশি যায়। 
প্রশ্নমালা £ 

1. 19 বমি, 9 36 ঘ.মি, 2, 13.5 বমি. 54 টাকা 3. 2৮ ফু, 
4. 10মি.; 81৪ মি, 5. 18 ঘমি. 6. 15 ফু. J. গ৪মিও 
18168 মি. 8৪. 1071 ব.সে-মি, 9, 216ব.ই. 10. 60 সে.মি. 
11." 19000টি 12. 95 ঘণ্টা 18. 6115 58 গ্যালন 14, 15 সে.মি.; 
9 সে.মি, 6 সে.মি. 15. 19 মি, 16. 16%; 12.519 
17. 4320 বসে.মি 18, 148 খ. ফু 19. 9 ষ ফু 99'44 টাকা (প্রায়) 
91. 1105 22, 16 ফু.) 8ফু 28. 8:17 


20, 480 ঘ. সে.মি. 
24, 19 সে.মি) £ সেমি.; 8 সেমি. 


প্রশ্নমাল। 8 
1. 188% ব.সে.মি, এ 9098 ব.সেমি.; 7198 ঘ.সে.মি. ৪, 1993 ঘ.ফু. 
6. 8মি. দূ. 822 9. 4032 


5, 88 মি, 


11, 8998 খ.দেমি, 18, 5'68857 বু.) 


4, 1 সেমি, 
10, 156397 গজ 


166 মাধ্যমিক জ্যামিতি 


119464.ই.' 14, 876865 পা... 16. 3998 পা. 16, 671% 


17. 188% ফু. 18. 688? ইঞ্চি 19, 13 ঘণ্টা 89 মি. 19 সে. 20. 651'9 পা. 
21. ৪5 পা, 


প্রশ্মমাল। 4 
1. 885 ব.সে.মি., 22'4688 ঘ.সে,মি, 2, }.1078/2 ঘ.লেমি, 
5 
8. 616 ব.সে:মি. 4, 19947 সেমি, ১5 6, 6 সেমি. 


85 
15095 ব.সে.মি. 8. & 9. 0 10. 19 সে.মি, 11. 79549? ঘংসে.মিং 


12. 19:95. 18. 84708928 কি.গ্ৰা. . 14. 576 15, 1 সেমি, 
16. উচ্চতার 50% 


7. 


ত্ৰিকোণমিতি 


205) (0) ২ রেডিয়ান। 0) 19৭ রেডিয়ান | 4. () 50 গ্রেড! 
() 282 গ্রেড 57 মি. 90 সে.। (7) 107 গ্রেড 50 মি.। (iv) 41 গ্রেড 
30 মি.। (7) 196 গ্রেড 17 মি. £69 সে, (৮) 150 গ্রেড। (৮) _-9 গ্ৰেড | 
(vii) 2911 গ্রেড 11 মি, 11} সে. 5. (i) 40801 ৫) 27° 80. 


(li) —78°1036'8" (iv) 916°15'27°936" (v) 190° (vi) 7138 


(viii) 56৮19 6. () ৪ রেডিয়ান। (i) মু রেড্য়ান । 


(il) — ন ” রেডিয়ান। (iv) টা 


1888ঃদরেভিয়ান ! 
10800 রেডিয়ান। ৮) 54800 


(vii) 35° 


(x) রর রেডিয়ান। (৮) 02061957 রেডিয়ান। 


(vi) : 0:416গ রেভিয়ান ! 
7. 86°, 60°, 84° 


8. 7019, ৪684, ৪6০41 9. 40 গ্ৰেড, 80 গ্রে 


190 গ্রেড এবং 160 গ্রেড । 10. 5 রেডিয়ান। 11. 99° 12. ডু রেডিয়ান ! 


ত্ৰিকোণমিতি - 167 


Bp 


£3. 88 গ্রেড 88 মি. 88} সে. । 14. 141° 491 555" 15. 81,9: 


641° 619° ্ © উগ্র 
16, 227 227 17, 119 225 3 8 
f 3) 
18, 110528180% এবং 2°1'80" 19, নর রেডিয়ান এবং I রেডিয়ান। 
20. 30°, 45°, 63° 28, 44 মিটার । 24, 11°271675" 


25. 016 ইঞ্চি। 26. 119% সে.মি. 28. 94", 60", 96° 


টি রেডিয়ান, মি রেভিয়ান এবং 28 রেডিয়ান। 
30. 41}? মিটার। 81, 108:099]1 মাইল। 82. 1011'985 কি.মি. 
33. 5'94 কি মি./ঘন্টা। 34. 5761904 মি/সে, 85. 10° 
| 36. 1'0235 কি. মি./সে. (প্রায় )। i 
প্রশ্মমালা 2 
34..0. 85,188. 0. 8.0 88... 0. 89, sec 0 99890 9 


2 
90890 তারি sec = +/1 4705 
০ 


4 2 27087 
12. (2+ V3) 15, +s 16, 754৫8 tan 9 


ৃ '_ গ্রশ্নমাল। ৪ 
| 1 go 2. 90° 8, 4 90 ৮ 0" এবং 16 &' 
3০ ৪, ৪0 এবং 90 9 এক্ষেত্রে 0" হইতে 90৮এর মধ্যে (এর কোন 


টি মাধ্যমিক জ্যামিতি / 


মান নাই. 10. 30° 11. 60° 12. 45° 18. ৮৫) 0৪০. 
14. 2 এবং 3. 


প্রশ্মমাল। 6 
1. 90 মি 2. 38:856 মি. ৪, 15মি, 4. 30° 5, 57'156 মি. 
6. 959'8 মি. 7. 15 মি. 8. এচ মি., 9535 মি. 9. (872 /3)6 মি. 
10. 94164 মি... 11. 0866 মা, 12. 3799 মি. 18. 1198 মি, 
14. 90784, 15. 1110848 মি. 16. 19-6 মি. 17, 4789 মি. 
18. 30°, 1089 ফুট 19. 66:95 মি. 20. 7608 মি, 21, 94'64 মি. 
5464 মি. 22, (cot B- cob "9, h (cob B+ cob <) 28. 68'8 মি. 


24, 19 মি-৪0 সে, 25, 701মি.। 


AEE 2 


ষ্ট ৫2৬ টাও 2 ৃ £% 
1917 ptt ৩7 Extension ও 
সংক্ষিপ্ত প্রশ্ীবলীঃ ১ = 
৯২ 7 
জ্যাসিভি চা 
বিভাগ-ক 
নিয়ে প্রত্যেকটি প্রশ্নের একাধিক উত্তর দেওয়া আছে। এঁ উত্তরগুলির 
ঠিক বলিয়া মনে কর তাহাদের পার্ে “/” চিহ্ন দাও। 
[সার্ধ 7 এবং 6 উক্ত বৃত্ততলে অবস্থিত একটি 
বৃভ্টর 0) অন্তঃস্থ বিন্দু () বহিঃ বিন্দু 


ib 
মধ্যে যে সকল উত্তরকে স 
(6) কোন বৃত্তের কেন্দ্র ০, ব্য 
বিন্দু। যদি ০৮০? হয় তবে 5 বিন্দু 
(01) উপরিস্থিত বিন্দু 
(9 * এবং ৪ দুইটি বিন্দু এই ছুই বিন্দুগামী বৃত্তের সংখ্য! () একটি 
() দুইটি ৫১) অসংখ্য। 

(9 ০ কেন্দরস্থ বৃত্তের চত এবং দস 
| সমদ্বিধণ্ডক দুইটি 0 পর্পর সমান্তরাল 
.  সরলরেখা। 

(2) 7 বৃত্তের 
: (0 ক্ষেঃ /১০৪ লগ্র ক্ষেঃ 
| (i) ক্ষেঃ APAB#2 ক্ষে১ APhe 
] ব্যাসের দৈর্ঘ্য 10 সে. মি. 
রিতা বিন্ুগামী ক্ষুদ্রতম জ্যায়ের 


(0) £ সে.মি. (i) ৪ পে" মি. 
2, (৫) ABCD বৃত্তের কেন্দ্র 9 এবং 4 বিন্দু 8০০ চাগের অনুবন্ধী চাপের 
উপর অবস্থিত। /8/০-এর পরিমাপ 6" হইলে 48০০-এর পরিমাপ 0) 15° 


(i) 150° (i) 105°. 
(6) কোন 785 চাপের অনুবন্ধী চাপের উপরিস্থিত ₹ এবং ০ দুইটি 
| /৮৮০-এর পরিমাপ 91° হইলে ৫০০-এর পরিমাপ () 97° (7) 54 


(iii) 68° (iv) 158°. 


EE NOS 


দুইটি সমান্তরাল জ্যা। উক্ত জ্যাদ্য়ের লঙ্ক ; 
() পরষ্পরকে ছেদ করে (0) একই ং 


কেন্দ্র, মন বৃত্তটির জ্যা এবং চর 1. 5 হইলে 
APAQ 


P বৃত্তটির অস্তঃস্থবিন্দু! 
ঈর্ঘা 0). চদে-মি, 


মাধ্যমিক জ্যামিতি 


(০9 ৮০5 চতুভুজিটি বৃত্থ। ইহার £৮২০-এর পরিমাপ 60° হইলে 
4০9৮-এর পরিমাপ 0) 80" (8) 60° (1) 120° 


(8) এর একই পার্ধে ৮ এবং ০ বিন্দু অবহ্িত। 14, ॥, এবং ০ বিন্দু ' 


চারিটি তখনই সমৰত হইবে যদি () দয = তু হয় 
(i) £145233: £ Neer হয় 
জারা না হয়। 
৪.৫) AQ বৃত্তের ব্যাগ চু হইলে /৮/৪, এর পরিমাপ (3) 60° (8) 90° 
(ii) 180% 
(0) 49০০ বৃত্ত চতুভূজের £৪০-এর পরিমাপ 45° হইলে 42০০-এর 
পরিমাপ (i) 45° (i) 90° (i) 135°, 
(c) Pars চতুভূজটি তখনই বৃত্তস্থ হইবে যঢি 
(i) mZPOR+m/PSR=180° হয় 
(ii) 4508 479 হয় 
(iii) mZPaR tm /QORS=180° হয়| 
(৫) 45০০ চতুভবজের কোণগুলির অঙ্গপাত যথাক্রমে 1 £4 ঃ চ £9 হইলে 
চতুতুজটি 0) বৃভস্থ হইবে 
(i) বৃভদ্থ হইবে না। 


পরিমাপ () 90° (ii) 180°, 


(6) বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হইতে উক্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সংখ্যা 
(৫) একটি (i) দুইটি (1) অসংখ্য। 
(৪) কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্য়ে অঙ্কিত স্পর্শক দুইটি পরস্পর 
() একটি বিন্দুতে মিলিত হয়. 
() সমান্তরাল। 
(6) দুইটি বৃত্তের কেন্দ্বিনদুদয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত দুইটির ব্যাসার্ধের সমটির 
মান হইলে বৃত্ত দুইটি পরস্পরকে (i) স্পর্শ করতে পারে না () অস্তঃস্থভাবে স্পর্শ 
করিয়াছে (1) বহিঃস্থভাবে স্পর্শ করিয়াছে। ২ 


পরিশিষ্ট ii 
থাক্রমে & এবং ৪; বৃত্দ্ধয় পরস্পরকে ₹ বিন্দুতে : 


0) ছুইট' বৃদ্ধের কেন্দ্রবিন্দু ষ 
1 06 (1) A, এবং ৪ বিন্দু তিনটি একই 


«২ ০ 
স্পর্শ করিলে (i AP || BP (ii) AP 
সরলরেখার-উপর অবস্থিত। 
<> 
5 (a) MN, AABC-a AB এবং AC বাছকে যথাক্রমে এবং ৯ বিন্যতে 
ছেদ করিয়াছে। যদি ARLE ০৪ হয় তবে 6৪০৪ চতুতুজটি 
(8 সামান্তরিক (9) আয়তক্ষেতর 8) ট্রাপিজি্াম। ৃ 
(9 AABC-এর মভ এবং ৪০ বাহর উপর ৮ এবং ০ এপ দুইটি বিষে 
BEE ETN CE Ss লিনা 
4 সেমি, হয় তবে ভত্-এর দৈর্ঘ্য 0) 6 সেমি, 0) 8 দে, (8) 98 ফেৰি, 
6, ৫) দুইটি তরি সবৃশকোণী হইলে উহারা (0) সদৃশ হইবে মি) সহ 


নাও হইতে পারে। 
(1) ৮৪৪০ এবং 2০5৮ এর Ae হইলে ত্রিভুজহয় সর্বদা 
() নর্বসম হইবে 
() সমক্ষেত্রফল বিশিষ্ট হস 
(৪) সনুশকোণী হইবে। 
রস পরস্পর () সদৃশ 0) সদৃশ নয় f 
B=PR: AC 


51৮ 


(© AAREE ou 
i) সঢৃশকোণী হুইবে 


/১৪০-এর /৯/৮ এবং Ro 


হইলে ত্রিভুজ ( 
(ii সর্বসম 
(যি টা 
55 1 নহ হইলে 2৮০০ এবং 


ক্ষেত্ৰফল বিশি্ট। 


iv মাধ্যমিক জ্যামিতি 
8. (6) কোন RN কোণের পরিমাপের সমষ্টি উহা তৃতীয় কোণের, 
সমান হইলে ত্রিভু ৪৯, 
পরিমাপের টিম 
() সমকোণী হইবে 
(i) স্থুলকোণী হইবে। 
(9) ABCD আয়তক্ষেত্রের 
0০ 
(ii) ৯০০+-8০০-89 
(iii) 8৪94802580৭, £ 
(6) যদি £১/৪০ সমকোণী হয় তবে উহার বাহগুলির দৈর্ঘ্যের অনুপাত 
() 1:1:09 হইতে পারে : 
(i) 3: 4:5 হইতে পারে 
(0) 938 24 হইতে পারে। 
(9) একটি সমকোণ ত্রিভুজের কোণগুলির পরিমাপের অনুপাত 
() 1 £ ৪: ৪ হইতে পারে 
() ৪:84 হইতে পারে 
(i) 3: 4:5 হইতে পারে। 


বিভাগ-খ 


1. (0) A এবং ৪ দুইটি বিন্দু। এই দুইটি বিন্দুগামী একটির বেশি বৃত্ত অঙ্কন 
করা যায় কি? নউ বৃতটির কি? ॥& এবং ৪ বিন্দুগামী সরলরেখার উপর অবস্থিত 


(}) ০ কেনসথ বৃত্তের ব্যাস নহে এরূপ একটি জ্য| নত এবং ০ বিন্দু ঈ-এর। 
মধ্যবিন্দু। তট-এর উপর ০ একটি বিন্দু। প্রমাণ কর যে, RES’ 

2. (a) P বেন্দ্ৰস্থ বৃত্তে মু এবং হত দুইটি জ্যা। SE Ee 
সমদ্বিখণ্ডক দুইটি পরস্পরকে ছেদ করিবে কি? যদি ছেদ করে তবে & ছেদ বিনু 
কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 

8) ম5 এবং 65 কোন বৃতের দুইটি জযা। ০ বিন্দু বৃত্তটির কেন্র। ০ বিন্দু 


Es এবং চি 
ত মত এবং 65-এর উপর অঙ্কিত লগ যথাক্রমে তমা এবং তম; নি তদত 


দেখাও ষে, mZPMR=2m PAR, 


. /৮০ছ-এর পরিমাপ কত? 


পরিশিষ্ট টু 


মং //8০-এর 
ধ্য সম্বন্ধ কি? /১০০/২-এর 4০7২ সমকোণ এবং ৯/ বিন্দু 


(9 8৪০ সমবাহু ত্রিভুজের পরিকেন্্র ₹ এবং ব্যাস চচ হইলে 4৮০ এবং 
£ A৪চ-এর পরিমাপ নির্ণর কর | 

4. (0) অর্ধ বুভগথ কোণ শক্মকোণ, 
উত্তরের স্বপক্ষে যুক্তি দাও । অর্ধবৃততস্ সমবাহ তিভুজ অঙ্কন সম্ভব কি? 

(9) কোন বৃত্তের ব্যাস নট ;P এবং ৪. একই অর্ধববততাংশহ্থ দুইটি বিন্দু AAS 
এবং £১০/৪ কি সর্বদা সমান ক্ষেত্রযুক্ত হইবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। 

5. (a) ABCD চতুভূর্জের /৪০%/৪5০$ দেখাও যে 59০5 চতুরুরজটি 


বৃতস্থ। 
(9 ABCD একটি বৃ্স্থ ট্রাপিজিয়াম ? £0/৪-এর পরিমাপ 10৮ হইলে 


অপর কোণগুলির পরিমাপ নির্ণয় কয় । 
6. (0) বৃত্তন্থ চতুভূ্জের বিপরীত কোণদয়ের পরিমাপের সমষ্টি কত? উত্তরের 
স্বপক্ষে যুক্তি দাও । 


(৮) ৮০9৪ বৃত্ত চতুর্ভুজের ব্যাস ০; /9০-এর পরিমাপ 30° হইলে 


q. (৫) DEFG চতুর বিপরীত কোণছয়ের সমষ্টি দুই সমকোণ হইলে 
চতুততূজটি বৃহ হইবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 
ভুর্জের Z/ABD, 4886 এব্‌ 


(9) ABCD বৃততস্থ চতু 
59° হইলে চতুভূজটির প্রত্যে 


যথাক্রমে 49", 48° এবং 
নির্ণয় কর । 

8. (a) বৃত্তের "দর্শকের সংজা দাঁও। বৃত্তের যে-কোন বিন্দুতে স্পর্শক এবং 
উহার এ বিন্দুগামী ্যাসার্ধের মধ্যে সদন্ধ কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 


২ /%০৪-এর পরিমাপ 
কটি কোণের পরিমাপ 


0) ক ক দত এবং ্ার্শক। 9 বৃত্তটির উপরিস্থিত একটি 
প 30° হইলে /AQN-এর পরিমাপ কত? চিত্রসহ 


ৰিন্দু। £৫/6০-এর পরিমা 
উত্তর দাও। 


মাধ্যমিক জ্যামিতি 


9. (৫) বৃত্তের বহিঃস্থ 2 বিন্দু হইতে ০ কেন্দ্রিক বৃত্তে অঙ্কিত স্পর্শক রেখাংশদ্বয় 
যথাক্রমে A এবং PB 5 04, 065 এবং 5৮ অঙ্কন কর। দেখাও যে 
() FASEB 
(i) m £OPA=m/OPB, 

(৮) ০ কেন্দ্রিক বৃত্তের বহিঃস্থ বিন্দু 1 হইতে বৃত্তে নত এবং সত স্পর্শক টানা 
হইল। যদি %৮4*7০-4৪* হয় তৰে %4০০ কত? এ০০T চতুভুজটিকে 
বৃত্স্থ চতুভূর্জ বলা যায় কি? 

10. ৫৫) দুইটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাঁবে স্পর্শ করিয়াছে। উহাদের ব্যাসার্ধ 
যথাক্রমে ৪ সেমি. এবং 5 সে.মি. হইলে বৃত্তদয়ের কেন্দ্রবিন্দু দুইটির মধ্যবর্তী দৃরস্ব 
কত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 

(6) পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করিয়াছে এরূপ' তিনটি বৃত্তের কেন্দ্রবিন্দু যথাক্রমে 
৮১ 9, ২ । যদি £২2০-এর বাহ তিনটির দৈর্ঘ্য যথাক্ৰমে ৪ সে.মি. 11 সে, মি, এবং 
18 সেমি হয় তবে বৃতগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় কর। 


11. (6) (i) এরূপ একটি ত্রিভুজ A80 অঙ্কন কর যাহার A8B=চ সে. মি. 
০A=4 সে.মি, এবং ৪০-৪ সে, যি, (ii) 48৪০ এবং 4৪০/-এর অন্তঃ সমদ্বিখগক 
দুইটি অঙ্কন কর। মনে কর, অস্তঃসযদ্বিখগুক দুইটি পরস্পরকে P বিন্দুতে ছেদ" 


করিয়াছে। (৫) চাদ 1 চত অঙ্কন কর যাহাতে 14 বিন্দু ত-এর উপর অবস্থিত 
হয়। (iv) /১৪৪০-এর অন্তঃবৃ্ত অঙ্কন কর। 


(৪) /১৪৪০-এর অন্তঃবৃত্তের কে 
পরিমাপ যথাক্রমে 2) 9%" এবং ৪৫০ হইলে এ-এর মান কত? 


129. (6) কোন পরিবর্ধমের পরিবর্ধন কেন্দ্র এবং পরিবর্ধনের পরিমাণ গুণক 


%২-3-এর সাপেক্ষে A এবং ৪ বিনয়ের গ্রতিবিদ্ যথাক্রমে A) এবং 8% হইলে জন, 
এবং A1B;-এর় মধ্যে সম্পর্ক কি? চিন্রনটি সম্পন্ন কর। 


(৪) কোন পরিবর্ধনের পরিবর্ধন কেন্দ্র ০ এবং পরিবর্ধানর পরিমাণ গুণক %,-:9-. 
এর সাপেক্ষে 4৪০ ত্রিভুজের প্রতিবিশ্ব £A18,0) ধরিয়া চিত্রনটি সম্পাদন কর । 
AABC এবং ১৪38 ০1-এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় কর। 


vi 


> <> 
18. (a) AABC-এর BC | MN অঙ্কন করাতে MN, AB এবং হত-কে 
যথাক্রমে ০ এবং চ বিন্দুতে ছেদ করিল। দেখাও যে, AD: BD=AE £ CE, 


প্র P, 428০, 47604 এবং /BAC-এর * 


| 


পরিশিষ্ট = vii 


লনা 
(৮) APoR-এর aR ॥ AB অঙ্কন করায় A8, PO এবং চাহ-কে যথাক্রমে 1? 


এবং এ বিন্দুতে ছেদ করিয়াছে। যদি ৮19 সে-মি০৯০--০ সেমি. এবং RN =6 


সেমি. হইলে চা্ব-এর দৈর্ঘ্য কত? 

14, (৫) DEF একটি ত্রিভুজ | 4 এবং ৪ বিন্দু যথাক্রমে 52 এবং টাঁ-এর 
উপর অবস্থিত। যদি = হয় তবে মত ॥ চট হইবে কি? উত্তরের স্বপক্ষে 
যুক্তি দেখাও । < 

(0) ত্রিভুজ 2০-এর চর বাহুর সমান্তরাল করিয়া অঙ্কিত সরলরেখা 7 এবং 
বত বাহুকে যথাক্রমে ৬ এবং ৪ বিন্দুতে ছেদ করিল। যদি KM=%, MP=3, 
K5=10 এবং 93-5(92--4) হয় তবে ৪-এর মান কত? 

15. (0) :/১৯৪০-এর £৭ সমকোণ এবং নত L BO হইলে AABD, AADC: 
এবং AA৪0-এর মধ্যে সংন্ধ কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও । 

(6) 15" এবং 2" দৈর্ঘ্যের রেখাংশ দুইটির মধ্য সমান্রপাতীর দৈর্ঘ্য কত? 


16. ৫) /১৪৪০-এর 8০০-5/88০4-802 হইলে £8AC কোণের পরিমাপ 


কৃত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 
0) কোন ত্রিভুজের বাহগুলির দৈর্ঘ্যের অনথপাত 84 £ 4৮ £ 
বৃহত্তম কোণের মান কত? 


5 হইলে দ্রিতুজটির 


পরিমিতি 
1, ৫) একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 8 
উহার সমগ্রতলের ক্ষেত্রফল 
0) 1458 (i) 29০5 (ii) 2822. 
(৯ কোন ঘরের মেঝের দৈর্ঘ্য 5 মি. এবং প্রস্থ 4 মি টিন হস 
হইলে ঘরটির মধ্যে বৃহত্তম মাপের যে দণ্ড রাখা যাইবে তাহারঠদদৈর্ঘয (07994 


(4) avs, 0) ৪%5 মি, ৫৭) BV $% নর 
(9 কোন ঘনকের বাহুর দৈর্ঘ্য ৪ সেমি, হইলে উহার বরের হর 


সেমি." (8) 29 সেমি, 0) V6 9 সেমি. 


ঢে, প্রস্থ 25 এবং উচ্চতা ৫ হইলে 


iii 71 মাধ্যমিক জ্যামিতি 
(৫) একটি ঘনকের দৈর্ঘ্য দ্বিগুণ করিলে উহার আয়তন পূর্বের আয়তনের 
(9 দ্বিগুণ হইবে 
(0) ছয়গুণ হইবে 
(i) আটগুণ হইবে। 
(6) কোন ঘনকের বাহুর দর্ঘ্য কমাইয়| এক তৃতীয়াংশ করিলে উহার সমগ্রতলের 
ক্ষেত্ৰফল পূর্বের ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের (9) 3 গুণ হইবে 
(i) } গুণ হইবে 
(iii) হত গুণ হইবে। 


() এপ ব. সেমি, (i) 181 ব. সে.মি, 
(ii) থাপ ব. সেমি, 
(০) কোন গোলকের ব্যাসার্ধ 
সে.মি. (8) 18 ব. সে.মি, (i) 367 ব. সে.মি. 
(9) সে.মি. ব্যাঁস বিশিষ্ট কোন গোলক সম্পূ্ণ্ধপে জলে নিমজ্জিত হইলে 


গোলকটির ঘারা অপসারিত জলের আয়তন () পা সিসি, (8) 89 সিসি. 


8 সে.মি, হইলে :উহার ক্ষেত্রফল () 19 ব. 


(8) 4mm? Y [ সি.সি.>ঘন সেটিমিটার 1 
8 (9) কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ বধিত করি 
ক্ষেত্রফলের (i)  দ্িগুণ হইবে J 19 
(i) চারগুণ হইবে 


(ii) নয়গুণ হইবে। 
€) 07৮78715714 
আয়তনের (9 গুণ হইবে, ৫) 4৩৭ হইবে (i) মত গুণ হইবে। 
(6) কোন চোডের ভূমির ব্যাসার্ধ এবং “উচ্চতা উভয়েই একটি গোলকের 
ব্যাসার্দের সমান হইলে চোটির আয়তন গোলকটির আয়তনের () স গুণ ()) ৪ গুণ 
(i) 2 গুণ। { 


৮৮:০৯. 


ত্ৰিকোণমিতি 
[ ভ্রিকোণমিতির প্রশ্নের ক্ষেত্রে ০<6<90° ধরিবে। ] 


1, নিমের প্রশ্নগুলির সঠিক উত্তরের নীচে দাগ দাঁও £ 
(৪) কোন কোণের পরিমাপ 90° হইলে কোণটি পরিমাপের বৃভীয়মান 


()) 2% রেডিয়ান | (1) গ্ুরেডিয়ান (১) £ রেডিয়ান । - 


(৮ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ (3) 668 গ্রেড 
() 60 গ্রেড (87) 50 গ্রেড। 


9 8. রেডিয়ান কোণের শতক পদ্ধতিতে মান () 90 গ্রেড (১) 150 গ্রে 
hl 180 গ্রেড । 
(এ) 1 রেডিয়ান সমান (1) গ সমকোণ (3) $সমকোণ (i) ৪ 2 সমকোণ। 


(6) কোন কোণের পরিমাপ %* বা % গ্রেড বা 2 রেডিয়ান হইলে (৫) 2 0 


29 (i) 87 (iii) GUE OOE & 

2. ৫) কোন ত্রিভুজের কোণগুলিয় পরিমাপের অস্থপাত 1:92: 8 হইলে 
ডিগ্রী এককে কোণগুলির মান কত? . 
0৪) একটি ত্রিভুজের কোণগুলির পরিমাপের অনুপাত এ ২32৮ হইলে শতক 
পদ্ধতিতে উহাদের মান নির্ণয় কর )' 

(০) একটি ঘড়ির মিনিটের কাট] 18 মিনিটে কত গ্রেড কোণ গঠন করিবে ? 

(৪) একটি ঘড়ির ঘণ্টার কীট] 10 মিনিটে কত ডিগ্রী কোণ গঠন করে? 
(6) একটি ঘড়ির ঘণ্টার কাট! 6 ঘণ্টায় কত গ্রেড কোণ গঠন করিবে? 
Ue কোন ন ঘড়ির সেকেণ্ডের কীটাটি 1 মিনিটে কত রেডিয়ান কোণ উৎপন্ন ' 

? 


3. নিয়লিখিত প্রশ্নগুলির বন্ধনীর মধ্যে উপযুক্ত পদ বসাইয়া শূন্যস্থান পূর্ণ কর £ 
(a) (i) ০০৪৪০ 9১৫-__ ৯] (ii ০০৪ 0X——=1 . 
(iii) sin 9১৫-__-৯59০৪9 


(ডে) tan? 6X 


জ্যামিতি/19 (১০ম) 


(iv) cot 0%——=c0se0 0 


=Be0° 9 (Vi) sec 0X —— =tan 9 


মাধ্যমিক জ্যামিতি 
(৪) 0) ০০৪২ 0+ € )=1 (ii) 
(iii) cosce2 9— ( )৯০০৮ 9 
০) (i) sin? 30° + cos2 30°=( 
(ii) ৪9০2 45°— 0905 4৮70৮ 


tan? 0+ ( )=s00° ৪ 


(iii) cosec? 15° — ০০৮০ 15°=( ) 
(৪) () sin 9= হইলে sec 0=(. ) 


(ii) ০০৪ 8=3 হইলে tan 6৪=( ) 
(iii) ৪০৪০০ ৪৪ হইলে ০০৪ ০-( 4) 


(iv) tan 9=_দ্ব হইলে sin20=( ) 


€) ৪০০৪ /হ হইলে ৩০৮৪৪-€৫ ) 
(vi) tan 90= ৪ হইলে 90390 9=( ) 
(vii) sin 20=} হইলে tan 3৪৯৫) 
(iii) ৪9০ ৪০-78- হইলে ০০৪ £৪-€ ) 
(ix) ০০৮ ৪৮৪ 30° হইলে ০০৪ 9=( ) 
(9 0) ৪৪০০৪ 0 হইলে৪-€ ) 
(ii) ‘tan 9০০৮৪ হইলে 0=( ) 
(iii) sec 9= cosec 0 হইলে 9=( ) 
0) () sin 9= 00s 99 হইলে ০-€ . ) 
(i) ৮০৪০০ 29 হইলে ৪-( 
(iii) sec 9= 00500 20 হইলে IEC) 
4. সঠিক উত্তরের নীচে দাগ দাও £_ 
(a) cos 40=s5in 9 হইলে ৪-এর মান (i) 15° 
৫) tan 299= cot 80 হইলে 6- 
(০) ০25০ 50=s00 0 হইলে ৪ 
(iv) 80° 


(9) ০০৪ 99-ঠু হইলে 
(i) V3 


(i) 18° (ii) 30° 
ld (CTS: (iii) 10° 
আর মান 0) 1” (ii) 15° (ii) 20 


31 
tan (90°_ 0)-এর মান 01 (i) টে 


পরিশিষ্ট ডি 

(9 sin ৪7/নু হইলে ০০৪ (90-)-এর মান 92 (i ঢু 
Gn) 48: 

0) ০০৪ 0-10)-4%8 হইলে (০ (04-20°)-এর মান ৫) %হ (5) ত 
(i) V3 

(0) ০০860 (80495°)=2 হইলে i 6%এর মান 0) 43 () | 


(i) 1 
(1) 509 (90°8)= 2 হইলে ৪ 2৫-এর যান 098 0). হ 0) 3 
2 


উত্তরমাল| (পরিশি) 


জ্যামিতি ঃ বিভাগ--ক 
1.0 096) i) ৫) 100) (2) 0 ৫) GH) 
2. (a) (i) ৫). 0) (০) (i) (a) (iii) 
8. (a) (i) ৫) () (০) () ৪). () 


. G) (i) 0) 0 ০: 8) ৫) ()-6)*() 0) ৪) 
+ (a) (i) (৫) (iii) 


4 

5 

৪. ():0) (9) 0৮) 09 8) 9) 0) 

7. G00) 0:09 (i) 

৪, ৫) () ৫) (0) ০ ৫) ৪) 09 
বিভাগ-খ 

5. (5) 5 105% 5০ 6. (৪) 60° 


গ১৫/,৪6% m/B= -৪০%৫০-৪৫,%৫০- 100° 
8. (6) 30" অথবা, 150° 


১; 8 সে.মি, 11, (9) ৪0 
14, (b) ৮ 16. (৫0) 90° 


3 0) () 0) Gv) 6 0 (৭) (5) © ৫) 
£0) 0) ৫) 0) 09 (i) (৫) (৫) 
8.0) (8) 0) 6G) ৫9 (ii) 


18. (0) 4 সে.মি. 


ত্ৰিকোণমিতি 
1, 0) (i) 0) () (0) ns (9). (i) (9) 0) 
2. (0) 30, 60, 90 (৪) 40 গ্রেড, 60 গ্রেড, 100 গ্রেড (০) ৪০ গ্রেড 

(0) ৮ (9) 200 গ্রেড এ রেডিয়ান 
‘8. Cn) () না (ii) ৪৪৩ 9 (৪) cot 0 (iy) 88০ 0 (») cosec?2:0 
V1 Bin 


(0) () sin26 (5) 1 (Hi) 1 

(c) () 10) ॥ (i) 1 

(9) (0) v2 (i) V3 (i) 43 
(vi) 1 (viii) ১ (5) ঠু 

(9 () 45° (ii) 45° (iii) 45° 
(9 0) 805 (i) 30° (iii) 30° 


4, ৫) (0) 0) 0 © 0) ৪) GG 090) ০6 ৫ 
(9) 0) 0) ৫) 


(৮) + () 0 (৮) ৪ 


